
খাদ্য প্রসঙ্গে কিছু কথা

শ্রীনগরের বাদামী বাগ টর্চারিং সেন্টারের খাবার ছিল বড় অদ্ভুত ধরনের। একজন মুসলমান হিসাবে রাসূলের (সাঃ) এই নীতি সর্বদাই আমাদের সম্মুখে থাকে যে, তিনি কখনাে খাদ্যের নিন্দা করতেন না। পছন্দ হলে আহার করতেন, না হলে বাদ দিতেন। তাছাড়া এ প্রসঙ্গে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, খাদ্য মুসলমানের জীবনের লক্ষ্যবস্তু নয়, নিছক প্রয়ােজন মাত্র। পক্ষান্তরে কাফেররা একে জীবনের লক্ষ্য মনে করে। সুতরাং আপনি যে কোন কাফেরের ভ্রমণ বৃত্তান্ত পাঠ করবেন, তাতে খাবারের আলােচনা অতি বিশদভাবে দেখতে পাবেন। ভারতে অবস্থানকালে কারাগারে যখন পত্রপত্রিকা পেতে শুরু করি, তখন আমার কয়েকজন হিন্দু ও শিখ কলামিষ্টের প্রবন্ধ ও ভ্রমণ বৃত্তান্ত পাঠের সুযােগ হয়। খ্যাতনামা শিখ কলামিষ্ট খােশবন্ত সিং, ইণ্ডিয়ান পার্লামেন্টের সদস্য, শতপাল মহাজন এবং এমন আরাে অনেক সাহিত্যিক ও কলামিষ্ট আছেন, যারা তাদের কোন ভ্রমণ কাহিনী লিখলে খাদ্যই হয় তার প্রধান আলােচ্য বিষয়। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার পেটুকেপনার কারণে প্রায়ই পত্রপত্রিকার আলােচ্য বিষয়ে পরিণত হন।
তার স্বদেশের ও বিদেশের ভ্রমণকালে তার খাদ্যতালিকা পত্রপত্রিকার শোভা বর্ধন করে। কারাগারে অতিবাহিত ছয় বছর সময়কালে যখনই কোন মুশরিক অফিসার আমাদের পরিদর্শনে এসেছে, সে সহানুভূতিবশত প্রথম প্রশ্ন এটিই করেছে যে, খাবার পাও কিনা? আমরা ইতিবাচক উত্তর দিলে সে বলত, আপনারা আর কি চান? আরামে খেতে পাচ্ছেন। খাদ্যের সাথে হিন্দুদের এই সম্পর্ক দেখে সর্বদা আমাদের রাসূল (সাঃ)এর মহান বাণী স্মরণ হত। তিনি এরশাদ করেছেন, কাফের সাত আঁতে আহার করে, আর মােমিন এক আঁতে আহার করে। ইসলামের এ সকল শিক্ষা ও এই প্রকৃতিকে লক্ষ্য করেই এই লেখনীতে খাদ্যের ব্যাপারে বিস্তারিত আলােচনা করতে মন চায় না। তবে মুজাহিদদেরকে বন্দী হওয়ার পর কি ধরনের আচরণের মুখােমুখী হতে হয় তা বন্দী জীবন চিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। তাছাড়া এতে করে কাফেরদের মানব অধিকারের শ্লোগানের বাস্তব অবস্থাও জানা যাবে এবং মুজাহিদরা সবরকম অবস্থার মােকাবেলার জন্য প্রস্তুত থাকতে পারবে, বিধায় এ সম্পর্কে অতি সংক্ষেপে কিছু আলােচনা করা সমীচীন মনে হচ্ছে। শ্রীনগরের বাদামীবাগ, টর্চারিং সেন্টারে মুজাহিদদেরকে তিন বার খাবার দেওয়া হয়। সকাল বেলা দুধবিহীন তিতা কফি, আর দু টুকরা পুরাতন পাউরুটি। দুপুরে তেল, মরিচ ও মসলাবিহীন সিদ্ধ সবজি, আর বালুমিশ্ৰিত আটার ছােট ছােট চাপাতি। রাতেও এই খাবারই দেওয়া হত। টর্চারিং সেন্টারে কর্মরত লােকেরা বলেছে, তরকারীর মসলা বাবদ বন্দীদের মাথাপিছু মাসিক শুধুমাত্র এক টাকা বরাদ্দ। প্রথম দিকে এ খাবার মুখে দেওয়া এবং গলধঃকরণ করা অতি কষ্টকর হত। বেশ কিছু দিন পর্যন্ত শুধুমাত্র এক দুই গ্রাস খেয়ে চব্বিশ ঘন্টা অতিবাহিত করেছি। এ অবস্থা দেখে কোন কোন সৈনিক অত্যন্ত সমবেদনা ভরে বলত, না খেলে বাঁচবে কেমনে? অনেককে তাদের নিজেদের মধ্যে এমন বলাবলি করতেও শুনেছি যে, বুঝিনা এরা এত কম খেয়ে বাঁচে কি করে?
আল্লাহ পাক রিযিকদাতা, আমাদের কল্যাণের জন্য কয়দিন পরীক্ষায় ফেলেছেন। যেই রব (প্রতিপালক) আমাদেরকে পরীক্ষায় ফেলেছিলেন, তিনি ধৈর্যও পর্যাপ্ত দান করেছিলেন। কুরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদতের আগ্রহ খাদ্য গ্রহণ করার উপরে এত প্রবল হত যে, খানা খাওয়ার দিকে মনােযােগই সৃষ্টি হত না। এমন অনেক বেলা অতিবাহিত
হত যে, এক গ্রাস খাবারও গ্রহণ করিনি। খাবার বহনকারীদের মধ্যে কেউ কেউ মুসলমানও ছিল। তারা এই পরিস্থিতি দেখে কেঁদে ফেলত এবং নির্জনে খানা খাওয়ার জন্য উপদেশ দিত। কিন্তু তাদের জানা ছিল না যে, আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র রুটি আর তরকারীরূপেই রিযিক দেওয়া হয় না, বরং আল্লাহ তাআলা বিভিন্ন পন্থায় স্বীয় বান্দাদেরকে রুযী দিয়ে থাকেন। এ রুযী কারাে খাদ্যের রূপে আর কারাে বা যিকিরের মাধ্যমে ক্ষুধা নিবারণ করে, আবার কখনাে তা ধৈর্য ও অল্পে তুষ্টির মাধ্যমে নছীব হয়ে থাকে,

অর্থঃ প্রেমিকের জন্য প্রেমাস্পদের স্মরণই অমৃত সুধা।
এছাড়া অন্য সকল পানীয় তার জন্য মরিচিকার মতই মূল্যহীন।
কিছুদিন বাহ্যিক পরীক্ষা গ্রহণের পর আল্লাহ তাআলা সেই সংকীর্ণ ও অন্ধকার প্রকোষ্ঠেই নানা প্রকারের জাহেরী রুযীও পৌছাতে আরম্ভ করেন। তারও কিছু ঝলক নিম্নে লক্ষ্য করুন।

কাশ্মীরী বােনদের কুরবানী

বন্দীকালে আমার নিকট যে টাকা ছিল, ইণ্ডিয়ান আর্মী সেগুলাে হজম করে ফেলে। আমার নিকট পাসপাের্টের সঙ্গে বার শ’ ডলারও ছিল। যথাসময়ে অবহিত করানাের কারণে সেগুলাে কাগজে উল্লেখ ছিল। বন্দী হওয়ার সাড়ে পাঁচ বছর পর জম্মুর একজন জজ রায় দেয় যে, ডলারগুলাে কয়েদীকে ফিরিয়ে দেওয়া হােক। এই রায় বাস্তবায়ন হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেন। মুক্তিদানকালে ডলারগুলাে আমাকে ফিরিয়ে দেওয়া হয়নি। ফলে ইণ্ডিয়া এখনাে আমার নিকট ঋণী আছে। গ্রেফতার করার সময় সবগুলাে টাকা নিয়ে নিয়েছিল, বিধায় শ্রীনগরের বাদামীবাগের টর্চারিং সেন্টারে যাওয়ার সময় আমি সম্পূর্ণ রিক্তহস্ত ছিলাম। প্রথম কয়েকদিন এ অবস্থাতেই অতিবাহিত হয়। পরবর্তীতে কাশ্মীরের মুসলমান ভগ্নিদের কুরবানীর বদৌলতে আমাদের নিকট টাকা পৌঁছতে থাকে। কাশ্মীরী বােনেরা তাদের মুজাহিদ ভাইদের সঙ্গে সাক্ষাত করতে কারাগারের বহিরাংশে আসার সময় অত্যধিক সতর্কতার সাথে কিছু টাকাও লুকিয়ে আনত। অথচ মহিলা পুলিশের মাধ্যমে তল্লাশী করার কড়া ব্যবস্থা ছিল। কিন্তু কাশ্মীরের মা-বােনেরা তাে মুজাহিদদের নিকট অস্ত্র পর্যন্ত পৌঁছে দিয়ে থাকে। আত্মসম্মানসম্পন্না, লজ্জাশীলা ও বীরাঙ্গনা এ সকল নারীদের জন্য কয়েকটি নোট আনা এমনকি কঠিন ছিল? এমনিভাবে কারাগারের কিছু কর্মচারীও এই খেদমত সম্পাদন করত। বাইরে থেকে মুজাহিদরা তাদের সঙ্গে যােগাযােগ করে, আর ভিতর থেকে আমরা তাদের উপর জাল ফেলি। ফলে কয়েকদিন পর কারাগারে আমাদের খাদ্যের অভাব দূর হয়ে যায়।
টর্চারিং সেন্টারের ব্যবস্থাপনার দায়িত্ব সি,এম,পি (সেন্ট্রাল মিলিটারী পুলিশের)এর হাতে ছিল। এরা সেনাবাহিনীর পুলিশ। এর সদস্যরা লাল টুপি পরিধান করে। তাদের বাহুতে উর্দীর উপর একটি কাপড় লাগানাে থাকে। তাতে ইংরেজীতে এমপি, অর্থাৎ মিলিটারী পুলিশ লেখা থাকে। আমাদের টর্চারিং সেন্টারে সি.এম. পির কয়েকজন কর্মচারী নিয়ােজিত ছিল। তাদের মধ্যে একজন ছিল আসামের অধিবাসী হিন্দু রায়। তার কথা ও কঠোর আচরণের কারণে তাকে ইণ্ডিয়ার সীমাহীন বিশ্বস্ত মনে হত। টর্চারিং সেন্টারের কয়েদীরা সেনা আইনানুযায়ী মাত্র তিনটি জিনিস বাহির থেকে ক্রয় করতে পারত। পাউরুটি, সিগারেট ও বিড়ি। এসব জিনিস কিনে আনা রায়ের দায়িত্বে ছিল। কয়েদীরা টোপ ফেললে সে তাতে ফেঁসে যায়। সে তার ইচ্ছামত রেটে এমন সকল বস্তুই বাইরে থেকে এনে দিতে থাকে, যেগুলাে সেখানে নিষিদ্ধ ছিল। সে চাকুরী বাঁচানাের জন্য ঘুষ নিত না। কিন্তু জিনিসের মূল্য এত বেশি নিত যে, সে এবং তার অফিসার ধীরে ধীরে মালদার হতে থাকে। মাখন, বিস্কুট, মােমবাতি, মিটাই, ফল, আচার, চাটনী ও আরও অজানা অনেক কিছুই সে এনে দিত। তখন তার দেশের প্রতি বিশ্বস্ততা ও দেশপ্রেম হ্রাস পেয়ে যায়। সে তখন কয়েদীদের সাথে সমবেদনাপূর্ণ কথাও বলত। সাথে সাথে সে সব কয়েদীদেরকে মিথ্যা বলার নিয়মতান্ত্রিক হাতে কলমে অনুশীলন করাত। সে বলত, আমি বড় অফিসাররূপে এসে আপনাদেরকে জিজ্ঞাসা করব, বাইরের কি কি পান? আপনারা উত্তর দিবেন, ব্রেড, বিড়ি, সিগারেট। সুতরাং সে অফিসারের ঢঙ্গে এসে জিজ্ঞাসা করত, আর কয়েদীরা তার শেখানাে উত্তর দিত। তাতে সে নিশ্চিন্ত হত যে, অকস্মাৎ বড় কোন অফিসার এসে বন্দীদের জিজ্ঞেস করলে আইনবিরুদ্ধ বস্তুর কথা প্রকাশ পাবে না।
আমার সেলে স্বাধীন কাশ্মীরের একজন মুজাহিদ বন্দী ছিলেন। সে ছিল রসিক প্রকৃতির। একবার মিথ্যার অনুশীলনের সময় রায় এসে তাকে জিজ্ঞেস করে, কি কি পান? সে উত্তর দেয়, ব্রেড, মাখন, সিগারেট। একথা শুনে রায় দুশ্চিন্তায় ছটফট করতে থাকে এবং বলে কতবার বুঝিয়েছি তাও বুঝেন না? মাখন বলবেন না। তারপর রায় অফিসারের রূপে পুনরায় জিজ্ঞাসা করে, কি কি পান? মুজাহিদটি বলে ব্রেড, মাখন, না মাখন না, একেবারেই না। রায় একথা শুনে ভীষণ অস্থির হয়ে আমাকে বলে, জনাব আপনি একে বুঝিয়ে দেবেন। নইলে সে সবাইকে ফাঁসাবে। আমি বললাম, আপনি দুশ্চিন্তা করবেন না। আমি তাকে বুঝিয়ে দেব। রায়ের উদারতা দেখে আমরা আমাদের খাবারে সার্বিকভাবে সংস্কার করি। কিছু আচার, পিয়াজ ইত্যাদি জিনিস আনিয়ে নেই। পিয়াজ কেটে তার সাথে আচার মিশিয়ে সাথীদেরকে খাবারের সাথে দেওয়া হত। ফলে খাবার সহজেই পেটে যেত।

লাড়ু ও মাছ

কোন কোন সাথীর নিকট বেশি পরিমাণে টাকা আসলে তারা লাড়ু কিনিয়ে এনে সকল সঙ্গীর মধ্যে বিতরণ করে। কারাগারে সেই লাড়ু অনেক বড় নি'আমত মনে হয়েছিল। সাথীরা নিজ নিজ অংশের লাড্ডু যত্ন করে রেখে দেয়। তারা পাকিস্তানী রেওয়াজমত আহারের পর তা এক আধটি করে খেতে থাকে। এতে করে দেড় দুই দিন পর্যন্ত আহারের পর মিষ্টি খাওয়ার পাকিস্তানী অভ্যাসও পুরা হয়। আরাে অগ্রসর হয়ে কোন কোন সাথী রায়কে মাছের কৌটা আনাতে সম্মত করে। সে প্যাকেটজাত মাছের ছােট কৌটা নিয়ে আসে। কিন্তু এ পরিকল্পনা স্থায়ী হয় না। কারণ, গন্ধ ছড়িয়ে পড়ার কারণে বাইরে থেকে মাছ ক্রয় করে আনা আর সম্ভব হয় না।

মােমবাতির উপর তরকারী

কোন কোন সাথী রায়কে দিয়ে মােমবাতি আনাতে সক্ষম হয়। প্রথম দিকে মােমবাতি অন্ধকারে কুরআন তেলাওয়াত করতে ব্যবহার করা হত। কিন্তু মােমবাতি পরিমাণে বেড়ে গেলে একজন দক্ষ সাথী মােমবাতির উপর তরকারী সংস্কারের কাজ শুরু করে দেয়। সে দু তিনটি মােমবাতি জ্বালিয়ে কৌটা দিয়ে চুলা তৈরী করে তার উপর প্লেট বসাত। প্লেটের মধ্যে মাখন এবং কাটা পিয়াজ দিয়ে তার মধ্যে কারাগারের তরকারী গরম করত। খাবারের এই আয়েশী আয়ােজন কিছুদিন চলতে থাকে। পরে তার উপর নিষেধাজ্ঞা আরােপ করা হয়। কিছুদিন মােমবাতির আগুনে পিয়াজ, মাখন ও মরিচের সমন্বয়ে, চাটনী তৈরী করে তরকারীতে দিয়ে তরকারী সুস্বাদু করা হত। এসব কাজ চরম বেআইনী হওয়ার কারণে খুব কম দিনই তা করা হত।

কারাগারের হালুয়া

মােমবাতির যুগ শুরু হলে সকালের নাস্তা রাজকীয় হয়ে যায়। উপরে আমি উল্লেখ করেছি যে, সকালের নাস্তায় দুই পিস পাউরুটি ও তিতা কফি দিত। স্বচ্ছলতার সময়ে বাইরে থেকে মাখন ক্রয় করে আনানাে হয়। মাখন দিয়ে পুরাতন পাউরুটি বেশ সুস্বাদু লাগত। মােমবাতির যুগে রুটিতে মাখন লাগিয়ে গরম করে নেওয়া হত। যা খুবই সুস্বাদু হত। একজন মুজাহিদ সাথী বেকারীর কাজে অভিজ্ঞ ছিল। সে হালুয়া খাওয়ানাের ব্যবস্থা করে। কোথাও থেকে সে একটি চিকন রশি এবং একটি পাত্র জোগাড় করে। রশির এক মাথা সেলের ছাদের লােহার সঙ্গে বেঁধে অপর মাথায় পাত্রটি বেঁধে মাটি থেকে সামান্য উপরে ঝুলিয়ে দেয়। তারপর পাত্রের নীচে মােমবাতি জ্বালায়। সেই পাত্রে মাখন গরম করে তার মধ্যে চিনি জ্বাল দেয়। তারপর পাউরুটি পানির মধ্যে চূর্ণ করে মাখনের মধ্যে ছেড়ে দিয়ে খুব ভালভাবে রান্না করে। ফলে বিরল ও বিস্ময়কর হালুয়া তৈরী হয়। সাথীদেরকে তা খেতে দেওয়া হয়। দুদিন পর্যন্ত এই হালুয়া খুব আগ্রহের সাথে খাওয়া হয়। কিন্তু পরে এর বিরুদ্ধে কিছু কিছু সমালােচনা শুরু হয়। কেউ কেউ তা কাঁচা হওয়ার দোষ দেয়। মতবিরােধের কারণে বেশি দিন পর্যন্ত হালুয়া তার জালুয়া (ঔজ্জল্য) দেখাতে পারেনি। তাছাড়া মােমবাতির উন্নত যুগও খুব অল্প সময় স্থায়ী হয়।

টর্চারিং সেন্টারে ভুনা মুরগী

ঈদের দিন কাশ্মীরী ভাইদের সঙ্গে সাক্ষাত হয়। তাদের পরিবার আমাদের জন্য মুরগীর সুস্বাদু ভুনা গােশত পাঠায়। সত্য কথা এই যে, খাওয়ার সময় গােশতের স্বাদ কম এবং আল্লাহর রহমতের স্বাদ অধিক উপলব্ধি হচ্ছিল। কোথায় এই নির্যাতনের গর্ত! আর কোথায় এই উঁচুমানের খাদ্য! বাস্তবিকই তা একমাত্র আল্লাহ তাআলারই অনুগ্রহ। কারাগারের ব্যবস্থাপক নসীব সিং-এর কানে একথা পৌঁছে যায়। সে কাশ্মীরীদের উপর সাক্ষাতের সময় কারাগারে কিছু আনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরােপ করে। অতি কঠোরভাবে সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হয়। ফলে কাশ্মীরী মুসলমানগণ আমাদের জন্য কিছু রান্না করে আনলে হয় তা ফিরিয়ে নিয়ে যেতে হত, নতুবা কারাগারের কর্মচারীদেরকে খাওয়াতে হত। নিষেধাজ্ঞার পূর্বে আমাদের নিকট প্রচুর পরিমাণে কাশ্মীরের আপেল আসত। কিন্তু নিষেধাজ্ঞার পর এ সবকিছুই বাধাগ্রস্ত হয়।

সর্বাবস্থায়ই সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর।

উন্নত খাবার

সেনাবাহিনীর লােকদের জন্য বরাদ্দ প্রাত্যহিক খাবার থেকে কিছু করে টাকা বাঁচিয়ে রেখে কোন বিশেষ দিনে বা উৎসবকালে সঞ্চিত সেই টাকা দিয়ে উন্নতমানের খাবার তৈরী করা হয়। এখানকার সেনারা একে ‘বড় খাবার’ বলে। পাকিস্তানের সেনাবাহিনীতেও এরূপ বড় খাবার তৈরী করা হয়ে থাকে। আমরা এই পরিভাষা সর্বপ্রথম বাদামীবাগের টর্চারিং সেন্টারে এসে শুনি। ঈদের একদিন পূর্বেই আমাদেরকে জানানাে হয় যে, আগামী কাল আপনাদেরকে বড় খাবার দেওয়া হবে। সকালের নাস্তা পূর্বের মতই দেওয়া হয়। তখন আমরা বুঝতে পারি যে, বড় খাবার শুধুমাত্র একবেলা দেওয়া হবে, সারাদিন নয়।
দুপুরবেলা রান্নাঘরের দায়িত্বে নিয়ােজিত সৈন্যরা সাধারণ নিয়মের বিপরীত কয়েকটি ডেগ এবং পাতিল নিয়ে আসে। সেগুলাে ঢাকনা দিয়ে ঢাকা ছিল। ইতিপূর্বে আমাদের খাবার আসত বড় একটি বালতিতে করে। আজকে বালতির পরিবর্তে বড় খাবারের নিদর্শনরূপে এসব দেখা যাচ্ছিল। তখনাে খাবার বন্টন করা হয়নি এমন সময় এক কাশ্মীরী মুজাহিদের পেট ব্যথা শুরু হয়। প্রচণ্ড ব্যথায় সে গড়াগড়ি খাচ্ছিল। অন্য কয়েদীরা ডিউটি রত সান্ত্রীকে একথা জানালে সে টর্চারিং সেন্টারের সেনা কম্পাউণ্ডারকে ডেকে আনে। কম্পাউণ্ডার মদের নেশায় বুদ হয়ে ছুটির দিন কাটাচ্ছিল। এমনিতেও সে ছিল খুব অত্যাচারী ও কট্টর হিন্দু। সে ঐ মুজাহিদকে মেডিক্যাল রুমে নিয়ে গিয়ে চরমভাবে নির্যাতন চালাতে শুরু করে। অসুস্থ মুজাহিদের চিৎকার সমগ্র টর্চারিং সেন্টারে গুঞ্জরিত হতে থাকে। সেল ও কামরায় অবস্থানরত মুজাহিদ কয়েদীরা তার চিৎকার শুনে অস্থির হয়ে পড়ে। ঈদের আনন্দপূর্ণ দিনে একদিকে তারা শত্রুর হাতে বন্দী, অপরদিকে এই মর্মন্তুদ অত্যাচার! বেশির ভাগ সাথী বিছানায় মুখ গুজে লুকিয়ে কাঁদতে থাকে। তাদের মধ্যে প্রতিবাদমুখর হওয়ার পরিবেশ সৃষ্টি হয়। নির্যাতন চালানাের পর সেই মুজাহিদকে সেলে ফিরিয়ে আনা হলে তার অবস্থা দেখে সকল মুজাহিদ দুঃখ-বেদনা ও কান্নায় ভেঙ্গে পড়ে। কারা কর্তৃপক্ষ তাদেরকে সামলানাের চেষ্টা করে। কিন্তু সকলে খুব উত্তেজিত ও ক্রোধান্বিত ছিল। মুজাহিদরা দোষী কম্পাউণ্ডারটিকে মারার জন্য প্রস্তুত হয়। কারা কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করে খাবার বিতরণ করে। কিন্তু কেউ সে খাবার গ্রহণ করে না। ওদিকে সেই ঈদের দিন সাক্ষাতপ্রার্থীদের জন্যও কোন কিছু নিয়ে আসা নিষিদ্ধ ছিল। কিছুক্ষণ পর সেসব ডেগ এবং পাতিল ফিরিয়ে নেয়া হয়। আর ওদিকে মুজাহিদগণ ঈদের দিনে ক্ষুধার্ত পেট আর বিষাদগ্রস্ত অন্তরে নিজেদের অতীত স্মরণ করতে থাকে।

 টর্চারিং সেন্টারে জ্বিনের পশ্চাদ্ধাবন

টর্চারিং সেন্টারে বেশির ভাগ মুজাহিদ খুব যত্ন সহকারে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। সাধারণ লােকেরা পবিত্র কুরআনের কোন কোন আয়াতের সঠিক তাফসীর না জানার কারণে কেবলমাত্র বাহ্যিক দিকে লক্ষ্য করে এ ধারণা পােষণ করে যে, দুঃসময়ে বেশি ইবাদত করা মুশরিকদের পন্থা; তাদের এই ধারণা ঠিক নয়। পবিত্র কুরআনে মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে যে, তারা শুধুমাত্র বিপদের সময় আল্লাহকে ডেকে থাকে। আর স্বাভাবিক অবস্থায় তাকে ভুলে যায়। উপরন্তু অন্যদেরকে তার সাথে শরীক করে থাকে। কিন্তু মুমিনের অবস্থা এই যে, তারা সর্বাবস্থায় আল্লাহকে ডাকে। এমনিভাবে বিপদের সময়েও আল্লাহকে খুব বেশি ডাকা, তার দরবারে রােনাজারী করা, তাওবা-ইস্তেগফার করা, তার সাহায্য কামনা করা, ইহাও মুমিন বান্দার বিশেষ গুণ। যেমন, আল্লাহ পাক ইরশাদ করেছেন,

(অর্থাৎ, রাসূল এবং তাঁর সহচর ঈমানদারগণ বললঃ আল্লাহর সাহায্য কোথায়?)।
বিপদের মুহূর্তে ও কষ্টকর পরিস্থিতিতে মানুষের অন্তর বিগলিত থাকে, মানুষের অন্তর থেকে দুনিয়ার ক্ষণস্থায়ী ভালবাসার মরিচা দূর হতে থাকে, ফলে ইবাদতের দিকে মনােযােগ আকৃষ্ট হয়। তার ইবাদত প্রাণবন্ত হয়ে উঠে। তবে কিছু পাষাণ হৃদয় লােক এমনও আছে, যারা মুসীবতের সময় পূর্বের তুলনায় অধিক পাপিষ্ঠ হয়ে ওঠে, তাদের অন্তর মারাত্মকভাবে বিদ্রোহী হয়ে উঠে, এমন পরিস্থিতির শিকার হওয়া মহাবিপজ্জনক। আল্লাহ পাক এই অবস্থা থেকে হেফাযত করুন।
বাদামীবাগের টর্চারিং সেন্টারে কোন কোন সাথী প্রথমদিকে অধিকহারে ইবাদত করতে থাকেন। তা দেখে অন্যান্য সাথীরাও উৎসাহিত হয় এবং কয়েকদিনের ভিতর পরিবেশে ব্যাপক পরিবর্তন দৃষ্টিগােচর হয়। (প্রকৃতপক্ষে মুজাহিদদের জন্য সর্বাবস্থায় খুব বেশি ইবাদত করা উচিত। কারণ স্বীয় মনকে জিহাদের জন্য অনুপ্রাণিত রাখা এবং শত্রুদের উপর বিজয়ী হওয়া উভয়টিই আল্লাহর সাহায্য ভিন্ন সম্ভব নয়। আর আল্লাহর সাহায্য লাভের জন্য নিয়্যাত ও আমল বিশুদ্ধ হওয়া নিতান্ত জরুরী। সুতরাং যে সকল মুজাহিদ নামায, তেলাওয়াত ও যিকিরের ব্যাপারে গুরুত্ব দেয় না, তারা খুব তাড়াতাড়ি জিহাদ থেকে দূরে সরে যায়। তারা শুধুমাত্র নামের মুজাহিদ থাকে।) সাথীরা যেসব ইবাদতের প্রতি অধিক যত্নবান হয় তা এই যে, বেশী বেশী কুরআন তেলাওয়াত, গুরুত্বসহকারে আল্লাহর যিকির, নিয়মিতভাবে তাহাজ্জুদ ও অন্যান্য নফল আদায় করা, ধারাবাহিক নফল রােযা রাখা এবং দুআ ইউনুসের খতম করা। আল্লাহ তাআলা মানব প্রকৃতিতে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযােগিতার বৈশিষ্ট্য রেখেছেন। সুতরাং সাথীরা লুকিয়ে লুকিয়ে ইবাদতের মধ্যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে। প্রত্যেকে অন্যের তুলনায় ইবাদতের পুণ্যময় এই ক্লেশে নিজেকে অধিক পরিমাণে অবতীর্ণ করে। কোন কোন সাথী একাধারে চল্লিশ দিন নফল রােযা রাখে। কেউ কেউ নিয়মিতভাবে অতীতের নামায-রােযা কাযা পরতে থাকে। অনেকে আয়াতের ওযীফা লক্ষবার পড়ে। সােমবার ও বৃহস্পতিবারে ইবাদতের প্রতি বিশেষভাবে গুরুত্বারােপ করা হয়। প্রায় সকল সাথী রােযা রাখে। এ ব্যাপারে এত দৃঢ় পরিবেশ সৃষ্টি হয় যে, কেউ উজরবশত রােযা রাখতে না পারলে নিজেকে অপরাধী মনে করত। সে অন্যদের সম্মুখে পানাহার করা থেকে বিরত থাকত। অথচ সামগ্রিকভাবে উৎসাহ দান করা ছাড়া কোন প্রকার কঠোরতা বা বাধ্যবাধকতা ছিল না। কিন্তু পরিবেশ নিজেই নিজের পথ নির্ধারণ করে নেয়। ইবাদতের প্রতি অত্যধিক গুরুত্ব প্রদানের এই সময়ে মুক্তিলাভের জন্য বিভিন্ন ওযীফা পাঠ শুরু করা হয়। এশার নামাযের পর অধিকাংশ সাথী নির্দিষ্ট সংখ্যায়
حسبنا الله و نعم الوكيل نعم المولی و نعم النصير
এর ওযীফা পাঠ করত। অনেকবারই সােয়া লক্ষবার দুআ ইউনুস পাঠ করা হয়।.... এর ওযীফাও লক্ষ লক্ষবার করে পাঠ করা হয়। কেউ সূরায়ে আনফাল এবং সূরায়ে জিন পড়তে বললে তাও খুব গুরুত্বসহকারে পড়া হয়। মুক্তিলাভের জন্য ওযীফা পুরা করার পর সহসাই পরবর্তী ধাপে জিন আয়ত্ব করার আমল শুরু হয়। আসলে আমালিয়াতের একটি কিতাব কিভাবে যেন টর্চারিং সেন্টারের ভিতর পৌঁছে যায়। তাতে জিন আয়ত্ব করার কিছু আমল লেখা ছিল। কোন কোন সাথী এই কিতাব পাঠ করে। তারপরে অগ্রপশ্চাত না ভেবে চোখ বন্ধ করে জিনের পিছনে লেগে যায়। আমি তাদেরকে বুঝাই যে, আপনারা নিজেরাই তাে বন্দী। এমতাবস্থায় অন্য মাখলুককে কয়েদ করার চিন্তা অনর্থক। কিন্তু সাথীরা এর ধান্ধায় পড়ে যায়। মূলত এই আগ্রহের পিছনে মুক্তিলাভের বাসনা তরঙ্গায়িত হচ্ছিল। তারা মনে করছিলাে যে, জিন আয়ত্ব করে তাদের কাঁধে সওয়ার হয়ে কারাগারের বাইরে চলে যাবে। অনেক আলােচনা পর্যালােচনার পর কোন কোন সাথী জোর জবরদস্তি অনুমতি নিয়ে নেয়। অথচ আমি কোনভাবেই এ কাজের পক্ষে ছিলাম না। সেই কঠিন জায়গায় সাথীদের কথা না মেনে উপায় ছিল না। যাই হােক, খুব জোরে শােরে জিন অধীন করার আমালের ধারা শুরু হয়। কয়েক জন সাথী নিজ নিজ সেলে লুকিয়ে সূরা জিন পাঠ করতে থাকে। কেউ কেউ অধিক হারে রােযা রাখে এবং চিনির সরবত দ্বারা ইফতার করতে থাকে। কেউ লবণ খাওয়া ছেড়ে দেয়। কেউ আবার সাথীদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু জিন খুব বুদ্ধিমান। তারা শেষ মুহূর্তে এসে আর ধরা দেয় না। এটি ছিল সাথীদের মন্তব্য। আমি বলতাম, জিনরা তাে আপনাদের নিয়ে হাসাহাসি করে। তারা তাদের সন্তানদেরকে বলে, বেটা, চল, আজ তােমাদেরকে কয়েকজন পাগল দেখিয়ে আনি। যারা নিজেরা বন্দী হয়েও আমাদেরকে বন্দী করার জন্য জাল ফেলছে। আমরা উপহাস করা সত্ত্বেও সাথীরা খুব দৃঢ়তার সাথে জিন অধীন করার জন্য নিজেদেরকে ক্লান্ত শ্রান্ত করতে থাকে। তারা আমাকেও পীড়াপীড়ি করতে থাকে যে, আপনিও এই আমল শুরু করুন। কারণ, আমরা আশা রাখি যে, আপনি এই আমল করলে সাথে সাথে কাজ হবে।
সাথীদের পীড়াপীড়ির কারণে ‘কোট ভলওয়াল’ কারাগারে তিনদিনের একটি আমল আমিও শুরু করি। দুদিন দু'রাত পাঠ করার পর তৃতীয় অর্থাৎ শেষ দিন অকস্মাৎ কারাগারের লােকদের সঙ্গে মুজাহিদদের মারামারির অবস্থা সৃষ্টি হয়ে যায়। আমি সংবাদ পেয়ে ওযীফা ছেড়ে দিয়ে লাঠি হাতে নিয়ে বাইরে বের হই। এরপর আর কখনও এমন আমলের পিছনে পড়িনি। বরং এ ব্যাপারে অন্যদেরকেও বুঝাতে থাকি এবং বারণ করতে থাকি। বাদামীবাগের টর্চারিং সেন্টারে কোন কোন সাথী এই জাতীয় আমল করার সময় উপরি চাপ ও ভয়ের অভিযােগ করে এবং একে ভাল লক্ষণ মনে করতে থাকে। আর কোন কোন সাথী একে একাধারে বসে থাকার কারণে গ্যাসের চাপ বলে আখ্যা দেয়। আমলকারী সাথীরা যাবতীয় অযীফায় ব্যর্থ হওয়া সত্ত্বেও কিমিয়াগীরদের (স্বর্ণ তৈরীকারীদের) ন্যায় দৃঢ়তার সাথে নিজের কাজে লিপ্ত থাকে। বাদামীবাগের ‘কোট ভলওয়াল’ কারাগারে তারপর ‘তিহার’ কারাগারে এই পরিশ্রম চলতে থাকে। তিহার কারাগারে তারা লােকচক্ষু থেকে অদৃশ্য হওয়ার একটি আমল পেয়ে যায়। একজন সাথী কয়েকদিন পর্যন্ত শুধু খেজুর খেয়ে রােযা রাখে এবং ইফতার করে। প্রত্যহ রােদের মধ্যে বসে কয়েক ঘন্টা করে আমল করতে থাকে। শেষের দিন ঘামে নেয়ে উঠে আমল শেষ করে সাথীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আমাকে কি দেখা যাচ্ছে? সাথীরা বলে, পূর্বের থেকে ভাল দেখা যাচ্ছে। এতে সে অত্যন্ত পেরেশান হয়ে রােদ থেকে ভিতরে চলে আসে। তার ইচ্ছা ছিল, সে অদৃশ্য হয়ে কারাগারের বাইরে চলে যাবে, আর ভিতরে আসবে না। এ ধরনের প্রত্যেক ঘটনার পর আমলকারী সাথীরা নিজের কোন একটি ভুল আবিষ্কার করে বলত যে, আমল তাে খুব শক্তিশালী ছিল, কিন্তু পড়ার সময় আমার অমুক ভুল হয়েছিল। যেমন, কিমিয়াগীর (স্বর্ণ তৈরীকারীরা) সারা জীবন আশায় আশায় থেকে অবশেষে ব্যর্থ মনােরথ হয়ে মৃত্যুবরণ করে এবং জীবনের প্রত্যেক ব্যর্থতার পর একথা বলে নিজেকে প্রবােধ দেয় যে, একটি মাত্র ছ্যাকের কম বেশি হয়েছিল। ঠিক একই অবস্থা আমাদের ওযীফা পাগল সাথীদেরও ছিল।
আমাদের একজন সাথী একাধারে চল্লিশ দিন রােযা রেখে জিন অধীন করার অত্যন্ত কষ্টকর একটি আমল করে। সে আমল অনুযায়ী সর্বশেষ রাতের দুটা, তিনটার দিকে জিন হাযির হয়ে ধরা দেওয়ার কথা। শেষের রাতে আমল পুরা হওয়ার পর নিয়মিতভাবে সে দুআ পাঠ করতে থাকে, কিন্তু রাত দুটা, তিনটার দিকে তাকে নিদ্রায় পেয়ে বসে। ভােরে নামাযের জন্য উঠে, সে নিজেকে একাকী দেখতে পায়, সাথীরা জানতে পেরে বলে, অনেক জিনই এসেছিল, কিন্তু তােমার অপেক্ষায় বসে থেকে থেকে তারা চলে গেছে, আর তুমি ঘুমিয়েই থাকলে। তিহার কারাগার থেকে পুনরায় কোট ভলওয়াল গিয়েও আমালিয়াতের ধারা চলতে থাকে। কিন্তু যখন সুড়ঙ্গ খননের কাজ শুরু হলাে, তখন আমলের (কাজের) ব্যস্ততা সাথীদেরকে আমালিয়াত থেকে সাময়িকভাবে নিস্কৃতি দেয়।

মিথ্যা 

শ্রীনগরের বাদামীবাগের টর্চারিং সেন্টারে এমনও অনেক ঘটনা ঘটেছে যেগুলােকে মুনােমুগ্ধকর আখ্যা দেওয়া যায়। আমি তিহার কারাগারে অবস্থানকালে কারাগারের বেদনাদায়ক পরিবেশকে সহনীয় করার জন্য এ সকল ঘটনা লিপিবদ্ধ করি। সৎপথের বন্দীদেরকে সেগুলাে শুনাই। প্রবন্ধ শুনে সৎপথের বন্দীদের মুখমণ্ডলে হাসির দীপ্তি ছড়িয়ে পড়ে। এবার নিন, আপনিও সত্য ঘটনা সম্বলিত রসাত্মক এই লেখা পাঠ করুন এবং তা থেকে সেই শিক্ষা গ্রহণ করুন, যা এই লেখার মূল উদ্দেশ্য। সুবেদার নসীব সিংঃ
ভারত এমন একটি দেশ, যেখানে মিথ্যা খুব সহজেই বলা যায়। অথচ সত্য বলার জন্য সতর্কতামূলক অনেক ব্যবস্থাই গ্রহণ করতে হয়। এদেশের সংখ্যাগরিষ্ঠ লােক মিথ্যা বলতে অভ্যস্ত। মিথ্যা তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে কেউ সত্য বলতে চাইলে প্রথমে ডানে-বামে দেখে, কণ্ঠস্বর নীচু করে, শ্রোতার কানের সাথে মুখ লাগিয়ে তবে গিয়ে শ্রোতা বক্তার মুখের তীব্র দুর্গন্ধযুক্ত বাতাসের সাথে সত্যের সুগন্ধি অনুভব করে। এখানে মিথ্যা জীবনের এক আবশ্যকীয় অঙ্গ এবং ফ্যাশন। ফলে তার ধরন ও মানও বিভিন্নরকম হয়ে থাকে। কেউ জেনে বুঝে মিথ্যা বলে, আর কেউবা না জেনে না বুঝে। কেউ নিজের প্রভাব-প্রতিপত্তির জন্য এমন করে, কেউবা দেশের প্রভাব বৃদ্ধির জন্য। আমার ইণ্ডিয়ান
সেনাবাহিনীর এক হাবিলদারের সঙ্গে সাক্ষাৎ হয়। সে বলে, আপনারা ইণ্ডিয়ার সঙ্গে লড়াই করে পারবেন না। ইণ্ডিয়া বিরাট বড় শক্তি। ইণ্ডিয়ার নিকট ত্রিশ কোটি সৈন্য রয়েছে। তার কথা শুনে আমি আত্মসংযম করতে পারলাম না। আমি বললাম, ত্রিশ কোটি কি করে সম্ভব! তাহলে তাে এখানকার প্রতি তিনজনের একজন সৈনিক হতে হবে। অথচ এ দেশে দেড় কোটি অক্ষম লােক রয়েছে। প্রায় এক কোটি এইডসের রােগী রয়েছে। নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেড়ে চলছে। বিরাট সংখ্যক শিশুও রয়েছে। তখন হাবিলদারজী বলে, ঠিক আছে ত্রিশ কোটি নয়, বিশ কোটি। সে এক বাসেই দশ কোটি সৈন্য গিলে ফেলে। আমি বিশ কোটি হওয়ার ব্যাপারেও আপত্তি করি। কিন্তু সে তার কথার উপর অটল থাকে।
বাদামীবাগের আর্মী এন্ট্রোগেশন সেন্টার (জিজ্ঞাসাবাদ কেন্দ্র)এর পরিচালক ছিল নসিব সিং নামের এক সুবেদার। কিন্তু আসলে সে বড় বদনসীব ছিল। আমরা তার নিকট থেকে পাঁচ মাসে মাত্র একটি সত্য কথা শুনেছিলাম। তাছাড়া সে কখনই সত্য বলার কষ্ট স্বীকার করেনি। তার কথাবার্তা ও চালচলন দেখে মনে হত যে, এ লােকটি ইণ্ডিয়ার কৃষ্টি-কালচার ও সভ্যতার জীবন্ত রূপ। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ছিল যে, সে মদপান করেও মিথ্যা বলতাে। অথচ আমাদের অভিজ্ঞতা আছে যে, বেশির ভাগ হিন্দু মদপান করে সত্য বলে। কারণ, মদ মস্তিষ্ককে উল্টে দেয়। বড় বড় অফিসার রাতে মদের নেশায় বুদ হয়ে যখন কয়েদীদের কক্ষে চক্কর লাগাত, তখন তারা অনেক গুরুত্বপূর্ণ গােপন কথা বলে দেয়। তাদের নেশাগ্রস্ত অবস্থায় বেশির ভাগ কথা সত্য হয়। অথচ স্বাভাবিক অবস্থায় তাদের কোন কথাই সত্য প্রমাণিত হয় না।
আর মুসলমানদের অবস্থা ছিল এর বিপরীত। তারা মদপান করে মিথ্যা বলতাে, কিন্তু নসিব সিং তার মস্তিষ্কে সিধা ও উল্টা উভয়দিকে শুধুমাত্র মিথ্যাই সংরক্ষণ করতাে। ফলে সর্বাবস্থায় মিথ্যা বলা তার জন্য সহজেই সম্ভব হতাে। সে যখন সেন্টারে প্রবেশ করতাে, তখন দরজা থেকেই কিছু বলতে বলতে আসত। আর আমরা মানসিকভাবে মিথ্যার দুর্গন্ধ শােনার জন্য প্রস্তুত হয়ে থাকতাম। সে আমাদের নিকট এসে একেকজনকে এভাবে ডাকতাে, হাঁ ভাই! পত্রকার (সাংবাদিক), হাঁ ভাই! ফটোগ্রাফার, হাঁ ভাই! কমাণ্ডার ইত্যাদি। তারপর আমাদের সকলকে একত্রিত করে চিহ্নিত করে করে মিথ্যা বলত। কখনাে বলত, আমি আপনাদের বিষয়ে আলােচনা করার জন্য অতিসত্বর পাকিস্তান যাচ্ছি। কখনাে সে জাতিসংঘের লােকদের সাথে দেখা করে আসত ও তার বৃত্তান্ত শোনাত।
একবার সে ১৫ দিন গায়েব থাকে। ফিরে এসে আমাদেরকে বলে, আমি পাকিস্তান ঘুরে এসেছি। তােমাদের সকলের পিতার সঙ্গে দেখা হয়েছিল। আমাদের একজন সাথী বলল, আমার আব্বার সাথেও কি দেখা হয়েছে? সে বলল, হাঁ, সে তাে বিশেষভাবে দেখা করেছে। আমার সাথী বলল, আমার আব্বা তাে অনেক দিন পূর্বেই ইন্তেকাল করেছেন। নসীব সিং গালি দিয়ে বলল, তাহলে সে হয়ত কোন নকল মানুষ পাঠিয়েছিল।
একবার সে আমাদের সেলে আসে। আমরা তখন নামায পড়ছিলাম। সে আমাদের নামায দেখতে থাকে। আমরা নামায শেষ করলে সে বলল, তােমরা ভুল দিকে মুখ করে নামায পড়ছিলে। গতকালই আমি শ্রীনগর শহরে গিয়েছিলাম। ভাবলাম আজ মুসলমানদের নামাযও পড়ে নেই। মসজিদে গিয়ে নামায পড়লাম। তারা তাে অন্যদিকে মুখ করে নামায পড়ছিল। তােমরা তাে আশ্চর্য লােক! নিজের ধর্ম সম্পর্কে তােমাদের এতটুকুও জ্ঞান নেই। ঐ বদনসীবের তথ্যও ছিল অদ্ভুত। সে বলত, পাকিস্তান ও ভারতের যুদ্ধ হয় ৭৪’এ। তাতে অনেক লােক বন্দী হয়। বন্দীদের ক্যাম্প আমি পরিচালনা করতাম। ভারতে মুসলমানদের সংখ্যা ৮০ লাখ ছিল, এখন ৭ কোটি হয়েছে। সে আমাদের নিকট তার জীবনের নােংরামী খুলে খুলেই শুধু নয় বরং অতিরঞ্জিত করে বলত। আমরা লজ্জিত হতাম। কিন্তু কাল আমি যখন ইণ্ডিয়ার সবচেয়ে সুনামের অধিকারী হিন্দু নেতা নরসীমা রাও এর প্রেমের দাস্তান বিবিসিতে শুনলাম, তখন আমার নিশ্চিত বিশ্বাস হল যে, হিন্দু সমাজের ভদ্রতা ও পবিত্রতা নামক বস্তুতাে শুধুমাত্র গঙ্গা ও যমুনা নদীর জন্যই উৎসর্গীত। পৃথিবীর বুকে যার নজির পাওয়া কঠিন। সে যখন কথা বলত, তখন প্রত্যেক শব্দের পর মা-বােনকে গালি দেওয়া জরুরী মনে করত। আপনারা তার কথাবার্তার দুটি মাত্র লাইন প্রত্যক্ষ করুন। তার গালির জায়গায় ক্রস (*) চিহ্ন দিচ্ছি-
ইয়ার, আমাদের গভর্নমেন্ট বড় x, তােমাদের মত কথার ফুলঝুরিদের জন্য এখানে তিনশ’ x সেনাবাহিনীর লােক রয়েছে। আর আমরা ৭ জন x সিএমপির লােক রয়েছি। খাবার রান্না করার জন্য x পৃথক। একবার বাবরী মসজিদ সম্পর্কে কথা হচ্ছিল। সে সাথে সাথে গল্প তৈরী করে ফেলল। সে বলতে লাগল, আমি অযােধ্যা যেতাম, আমি নিজে দেখেছি সেখানে মসজিদ ও মন্দির দুটোই ছিল। দুটো একেবারে পাশাপাশি এবং ছােট ছিল। একজন লােক চাঁদা দিলে দুটোই বড় করা হয়, ফলে ঝগড়া শুরু হয়। বাবরী মসজিদ নিয়ে ঝগড়ার এই কাহিনী সে ছাড়া হয়ত আর কারাে জানা ছিল না। আমরা পাঁচ মাস তার মিথ্যার অকল্যাণ সহ্য করতে থাকি। কিন্তু তার স্থলে যাকেই পেয়েছি মিথু্যকই পেয়েছি। হিন্দুদের মধ্যে এত অধিক পরিমাণ মিথ্যা কেন, তা অন্য কোন সময় বলব ইনশাআল্লাহ। মােট কথা এই যে, সে পাঁচমাসে অসংখ্য মিথ্যা বলে। তার মধ্যে আমার যে কয়টা স্মরণ আছে সেগুলাে লেখা হলেও রম্য রচনার একটি গ্রন্থ তৈরী হয়ে যাবে। তবে সে একটি সত্য কথাও বলেছে। সেই সত্যটি উল্লেখ করাই ইনসাফের দাবী। একদিন একটি সংবাদ আসে। সে এ সম্পর্কে অভিমত ব্যক্ত করছিল, তখন আমাদের একজন সাথী তাকে উত্তেজিত করার জন্য বললঃ জনাব এতে করে ইণ্ডিয়ার বড় দুর্নাম হবে। সে সহসাই বলে ফেললঃ ইয়ার, বদনাম তাে তার হয়, যার কিছু সম্মান থাকে।

নানী বলে ফারসী

কি নাম? কোথায় ধরা পড়েছাে? কতগুলাে সৈন্য মেরেছাে তুমি? কত টাকা পেতে? এসব প্রশ্নের উত্তর আমাদেরকে দিনরাত দিতে হত। আমরা ছােট ছােট পিঞ্জিরা সদৃশ সেলে বন্দী ছিলাম। আমাদের দর্শনার্থীদের সারি বেঁধে থাকত। প্রথমে সওয়ার হয়ে থাকত সান্ত্রীরা। এরপর কোন অফিসার আসত। কোন কোন অফিসার আমাদের দেখিয়ে নিজের বাহাদুরী ফোটানাের জন্য অন্য বন্ধু অফিসারকেও ডেকে আনতাে। দেখাতাে যে, আমরা এমন ভয়ানক সন্ত্রাসী পাকড়াও করেছি। এই পরিস্থিতির কারণে আমরা এতই বিরক্ত ও ক্ষুন্ন ছিলাম যে, আমাদের নিকট চিড়িয়াখানার পশুও ভাল মনে হচ্ছিল। তারা নির্বাক হওয়ার কারণে তামাশাকারীদের মতামত শােনা থেকে নিরাপদ থাকে। আমাদের দুরাবস্থা ছিল সেই পশুদের মত বা তার চেয়েও অধিক। উপরন্তু আমাদেরকে তাদের প্রশ্নের উত্তরও দিতে হত। নির্বোধদের কথাও শুনতে হত। একবার তাে এরা সীমা ছাড়িয়ে যায়।
ইণ্ডিয়ান আর্মির এক অফিসার মহিলাদেরকেও সাথে নিয়ে আসে। সেই মহিলারাও সম্ভবত অফিসার ছিল। তাদের সাক্ষাতের সময় আমরা দৃষ্টি অবনত করে দাঁড়িয়ে থাকি। আমরা তাদের কোন কথার উত্তর দেইনি। তারা নিরাশ ও ক্রোধান্বিত হয়ে চলে যায়। আমরা নিজেদের মধ্যে পরামর্শ করি। সাথে সাথেই সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ন শুরু হয়। তারপর এক সেল থেকে বিড়ালের, দ্বিতীয়টা থেকে ছাগলের, তৃতীয়টা থেকে ঘােড়ার এবং চতুর্থটা থেকে অন্য কোন পশুর আওয়াজ আসতে থাকে। সান্ত্রীরা দৌড়ে আসে। তারা থামানাের পূর্ণ চেষ্টা করে। কিন্তু এটাতাে কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত ছিল। প্রত্যেক সাথী চোখ বন্ধ করে মনােযােগ দিয়ে তার সামর্থ্য মাফিক কোন না কোন শব্দ করছিল। অবশ্য আমার মত আনাড়ি নীরব ছিল। কিন্তু অন্তর তাদের সাথে শরীক ছিল। সান্ত্রীরা অফিসারদেরকে জানায় যে, পাকিস্তানী সন্ত্রাসীরা অদ্ভুত অদ্ভুত শব্দ করছে। তখন অফিসার নিজেই চলে আসে। এখানে তখনাে অবিরাম শব্দ চলছিল। সে এসে জিজ্ঞাসা করে—একি হচ্ছে? উত্তর পায়—আগে সারাদিন পুরুষ আসত, আজ মহিলারাও এসেছে। এটি যেন চিড়িয়াখানা, আর আমরা তার পশু। এখন আমরাও পশুর ডাকই ডাকব। চাই যেই আসুক না কেন?
মােটকথা এই ধারা চলতে থাকে। একজন সান্ত্রী মনে করে যে, এরা আমার সাথে ঠাট্টা করছে। আমার সাথেরই সেলে একজন সাথী খুব দক্ষতার সাথে ছাগলের মত ডাকত। আল্লাহর ইচ্ছা, যাকে যেমন ইচ্ছা বৃষ্টি করেন। সান্ত্রীটি শব্দ শুনে ভয় পেয়ে যেত। একবার সে অফিসারকে সাথে নিয়ে আসে। অফিসার এসে আমাকে বলে, এই সান্ত্রীটি তােমাদের বিরুদ্ধে অভিযােগ করছে। একথা বলে সে সান্ত্রীর দিকে তাকায়। সান্ত্রীটি বলে—স্যার ! এ আমাকে বকরী বলে। আমার সাথী বলে, জনাব আপনি তার দিকে নিজেই তাকিয়ে দেখুন—এতাে আস্ত মানুষ। কে বলেছে এ বকরী। আমি কি তাকে বকরী বলতে পারি। অফিসারটি সান্ত্রীর মুখের দিকে তাকালে তারই হাসি পেয়ে যায়। সে তার হাসি নিয়ন্ত্রণেরও চেষ্টা করছিল এবং প্রভাবও ঠিক রাখতে চাচ্ছিল। সুতরাং সে তাদের উভয়ের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আমাকে বলে, হাঁ, ভাই! আপনি বলুন কি হয়েছে। আমি বললাম, সান্ত্রীর খামােখা সন্দেহ হয়েছে। এমন কিছু তাে
হয়নি।
এবার বাদ দিন এসব কথা। আমাদের দর্শনার্থীদেরও তাদের প্রশ্নের বিষয়ে কথা চলছিল। প্রত্যেক আগন্তুক শেষ প্রশ্ন করত এই যে, খাবার মিলে কি? আমরা বলতাম, জ্বি হাঁ মেলে। তাহলেই তার অবস্থা পাল্টে যেত। কেউ প্যান্টের পকেটে হাত দিয়ে আর্ট দেখাত। কেউ উভয় হাত কোমরের উপর রাখত। আর সবারই এক কথা, এটি আমাদের হিন্দুস্থান। শত্রুদেরকেও খেতে দেয়। পাকিস্তানে আমাদের কয়েদীদেরকে খেতে দেয় না। আমাদের এখানে নিয়মনীতি আছে। আমরা সকলকে মানুষ মনে করি।
মােটকথা এক দীর্ঘ বক্তৃতা শুরু হয়ে যেত। বিষাদগ্রস্ত অন্তর আর ক্ষুধার্ত পেট নিয়ে আমরা তা শুনতাম। কারণ, সেখানকার খাবার, খাওয়ার যােগ্য ছিল না। অনেকে আবার “খাবার মেলে?” একথা জিজ্ঞেস করেই ইণ্ডিয়ার উদারতার উপর দীর্ঘ এক বক্তৃতা ঝাড়তে থাকে। কেউ এটিও জিজ্ঞাসা করত যে, খাবার কেমন হয়? আমরা কখনাে একথা চিন্তা করে যে, খানার কি দোষ বলব, উত্তর দিতাম, ভালই হয়। তখন সে পুনরায় স্বগর্বে বক্তৃতা শুরু করে দিত। কিন্তু কখনাে কখনাে আমরা বিরক্ত হয়ে বলতাম, এগুলাে তাে জানােয়ারও খেতে পারে না। তখন তাদের ধরন পাল্টে যেত। বলত, আমরা কি তােমাদেরকে নিজের পকেট থেকে খেতে দেব? সরকার যা দিয়েছে তাই তােমাদের খেতে হবে। প্রত্যেক দিন এই তামাশা চলত। আমরা খাবারের দোষ না বললেও ভারতের প্রশংসা শুনতে হত। আর দোষ বললে উত্তর মিলত, আমরা কি করব? আমরা কি নিজের পকেট থেকে দেব। আমরা মনে মনে ভাবতাম, আল্লাহর শােকর যে, এরা ভাল খাবার দেয় না। কারণ বালুতে ভরা রুটি আর পানিতে সিদ্ধ খারাপ সবজি দিয়েই যখন এই মুশরিকরা এমন খােটা দিচ্ছে, তাহলে ভাল খাবার দিলে তাে তাদের কত কথাই না শুনতে হবে। পরের দিন একজন মুশরিক যখন প্যান্টের পকেটে হাত দিয়ে দক্ষ শিল্পীর মত খানা দেওয়ার জন্য ইণ্ডিয়ার প্রশংসা করতে থাকে, তখন আমি মনে মনেই উর্দুর সেই প্রবাদ আওড়াই

(দো মাসে কি আরসী,নানী বােলে ফারসী)। (এই প্রবাদ এমন ব্যক্তির জন্য বলা হয়, যে সামান্য উপকার করে সীমাহীন খােটা দিয়ে থাকে)।

 

ঐতিহাসিক সাক্ষাৎকার

আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুহাম্মাদ মাসউদ আযহার দামাত বারাকাতুহুম দীর্ঘ ছয় বৎসর চব্বিশ দিন ভারতীয় কারাগারে বন্দী থাকার পর অলৌকিকভাবে মুক্তিলাভ করেন। মুক্তিলাভের পর সর্বপ্রথম পাক্ষিক ‘জায়শে মুহাম্মাদ’ পত্রিকাকে দেওয়া (গুরুত্বপূর্ণ ৪৪টি প্রশ্নের বিস্তারিত উত্তর সম্বলিত) ঐতিহাসিক সাক্ষাৎকার

জায়শে মুহাম্মাদ (সাঃ): আপনার পরিচয়?
মাওলানা মাসউদ আযহার: আমি আল্লাহ তাআলার অতি নগণ্য এক বান্দা, মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার মাতাপিতা আমার নাম রেখেছেন মুহাম্মাদ মাসউদ আযহার।
জায়শে মুহাম্মাদ (সাঃ): জিহাদের সঙ্গে আপনার কখন কিভাবে সম্পর্ক হয়?
মাওলানা মাসউদ আযহার: জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, আল্লামা বিন নূরী টাউন, করাচীতে অধ্যয়ন কালে আমি সর্বপ্রথম জিহাদের ডাক শুনতে পাই। তখন পাকিস্তানের কিছু মুজাহিদ আফগানিস্তানে যান। তারা জামেয়ারই ছাত্র ছিলেন। সেখানে গিয়ে মাওলানা এরশাদ আহমাদ শহীদ (রহঃ)এর ‘তাহরিকের’ (আন্দোলনের) সাথে মিলিত হন। আমি যে সময় প্রথম শ্রেণীতে পড়ি, তখন একবার জানতে পারি যে, জামেয়ার পুরাতন ছাত্রাবাসের ৩২ নম্বর কক্ষে একজন মুজাহিদের বয়ান হচ্ছে। আমি সেখানে গিয়ে দেখি, অত্র জামেয়া থেকেই শিক্ষা সমাপনকারী, পাঞ্জাবের রহীম এয়ার খান নামক জায়গার একজন মুজাহিদ বয়ান করছেন। তার নিকট থেকে জিহাদের কথা আমি প্রথমবার শুনি। তিনি বলছিলেন যে, আপনারা শীত থেকে বাঁচার জন্য শীত বস্ত্র সঙ্গে রাখবেন। অমুক ধরনের কোর্ট রাখবেন। গরম চাদর সাথে নিবেন। তারপর আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। তার এ কথাগুলাে আমার কাছে খুব ভাল লাগে। তাছাড়া আপনারা জানেন, মাদ্রাসায় থাকাকালে আমাদেরকে যা কিছুই পড়ানাে হয়, তার মধ্যে জিহাদের সুস্পষ্ট আলােচনা থাকে, তাই কোন দ্বীনী শিক্ষাকেন্দ্রের তালিবে ইলমের নিকট জিহাদ অপরিচিত কিছু নয়। তবে জিহাদের প্রশিক্ষণের এসব কথা শুনে অন্তরে একপ্রকারের পুলক অনুভূত হয়। তারপর সে সময়ের সংগঠনগুলাে কিছু কিছু মাদ্রাসায় জিহাদ বিষয়ে প্রতিযােগিতামূলক বক্তৃতার ব্যবস্থা করে। আমি তার বেশ কয়েকটি প্রতিযােগিতায় অংশগ্রহণ করি এবং জিহাদ বিষয়ে বক্তব্য রাখি। আমি সে সময় তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলাম।
তারপর যখন আমি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন হযরত মুফতী আহমাদুর রহমান সাহেব (রহঃ) প্রথমবার মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদেরকে আফগানিস্তান পাঠান। সম্ভবত এর কিছুদিন পূর্বেই মাওলানা জালালুদ্দীন হক্কানীর সাথে তার সাক্ষাত হয়েছিল। তখন তাদের মধ্যে সিদ্ধান্ত হয় যে, তিনি ছাত্রদেরকে জিহাদে পাঠাবেন। তারা নিয়মতান্ত্রিকভাবে তাতে অংশগ্রহণ করবে। তারপর থেকে বিননূরী টাউনে জিহাদের আলােচনা জোরেশােরে চলতে থাকে। আমি নিজেও জিহাদে যাওয়ার পূর্বে আমার বংশের কিছু লােককে জিহাদে যাওয়ার জন্য দাওয়াত দেই। তাদের মধ্যে আমার কয়েকজন ভাইও ছিল। তারা আমার পূর্বে সেখানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে। তবে ছাত্র যামানায় পড়াশুনার দিকে প্রবল ঝোক থাকার কারণে এবং আমার মুর্শিদ হযরত মাওলানা মুফতী ওলী হাসান সাহেব (রহঃ) বেশির ভাগ সময় অধ্যয়নের কাজে অতিবাহিত করার জন্য আমার উপর চাপ প্রয়ােগ করার ফলে কার্যত তাতে অংশগ্রহণ করতে পারিনি।
আমি দাওরা হাদীসের পরীক্ষা দেওয়ার পর ফল প্রকাশ পাওয়ার পূর্বেই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এজন্য আমি অনেক পূর্ব
থেকেই প্রস্তুতি নিতেছিলাম। পূর্বেই জিহাদের উপযুক্ত পােশাক তৈরী করে নেই। আরাে অনেক ব্যবস্থা গ্রহণ করি। তারপর হযরত মাওলানা মুফতী আবদুস সামী শহীদ (রহঃ)এর পরামর্শে আফগানিস্তান চলে যাই। সর্বপ্রথম এক সপ্তাহ খােস্ত অঞ্চলে অতিবাহিত করি। সেখানেই আমি নিয়্যাত করি যে, ইনশাআল্লাহ আমি সারাজীবন জিহাদের সাথে জড়িত থাকব। এ সময় মুজাহিদ ক্যাম্পে আমি কয়েকটি বয়ান করেছিলাম। সেগুলাে মুজাহিদদের মধ্যে ‘জিহাদের দাওয়াত’ নামে প্রসিদ্ধি লাভ করে। সেগুলাে দ্বারা মানুষের-উপকারও হয়। তার অনেকগুলাে ক্যাসেট বের হয়। আফগানিস্তান থেকে ফিরে আসার পর আমি নিয়মতান্ত্রিকভাবে জিহাদের সাথে জড়িত হই এবং পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ করি। মুজাহিদদের জন্য তাৎক্ষণিকভাবে ‘সদায়ে মুজাহিদ’ নামে একটি পত্রিকাও বের করি। এমনিভাবে জিহাদের অন্যান্য দায়িত্বের সাথেও জড়িত হই। এভাবে দাওরা হাদীস থেকে ফারেগ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিহাদের সাথে নিয়মতান্ত্রিক ও কার্যতভাবে আমার সম্পর্ক জুড়ে দেন। যা এখনও পর্যন্ত কোন না কোনভাবে অব্যাহত আছে। আল্লাহ তাআলার নিকট দুআ করি, যেন মৃত্যু পর্যন্ত জিহাদের সাথে সম্পর্ক ঠিক থাকে। আমার কোন ত্রুটির কারণে যেন আল্লাহ তাআলা কখনও আমাকে এ মহান আমল থেকে বঞ্চিত না করেন।
জায়শে মুহাম্মাদ (সাঃ): জিহাদের পথে আপনার প্রশিক্ষণ ও দীক্ষার কাজে কার কার উল্লেখযােগ্য ভূমিকা রয়েছে?
মাওলানা মাসউদ আযহার: মানুষের জীবন গঠনে বিভিন্ন ব্যক্তিত্ব এবং বিভিন্ন লােকের ভূমিকা থাকে। কিন্তু আমার এ ব্যাপারে শুরু থেকেই একটি স্বতন্ত্র চিন্তাধারা রয়েছে। আমার জীবনে অভিজ্ঞতা যত বাড়ছে আমার সে বিশ্বাসও অতীব দৃঢ় হচ্ছে, আর তা এই যে, যতক্ষণ কোন মানুষের ঈমানের সাথে মৃত্যু না হবে এবং আল্লাহর নিকট কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় না নিবে, সে সময় পর্যন্ত তার ব্যাপারে কোন প্রকারের মন্তব্য করতে হলে খুবই সতর্কতার সাথে করতে হবে। তাই যেসব ব্যক্তিত্ব এখনও জীবিত আছেন, আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাই না। আল্লাহ তাআলা তাদের সকলের ঈমানকে নিরাপদ রাখুন এবং তাদের সকলকে জিহাদের উপর কায়েম রাখুন। তবে আমার যেসব বন্ধু ও সাথী শহীদ হয়েছেন, তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাদেরকে আমি কখনই ভুলতে পারব না এবং তাদের স্মরণ থেকে আমার অন্তর শূন্য হওয়া কখনই আমার মন মেনে নেবে না। আমার স্বভাবের মধ্যে তাদের বিরাট প্রভাব রয়েছে। বরং তাদের স্মরণ ও তাদের পবিত্র খুন অত্যন্ত জটিল মুহূর্তেও আমার জন্য সাহস ও আশার সঞ্চার করে। সর্বপ্রথম ব্যক্তিত্ব, যার দ্বারা আমি খুব বেশি প্রভাবিত হই, আমার টুটাফাটা জিহাদী জীবনের উপর যার প্রভাব সবচেয়ে বেশী, যার নিকট থেকে আমি অনেক কিছু শিখেছি, তিনি আমাদের কমাণ্ডার আবদুর রশীদ ভাই (রহঃ)। তিনি খােস্তেই শহীদ হন। আর সর্বশেষ ব্যক্তি, যার কথা তীব্রভাবে আমার স্মরণ হয়, তিনি আমার অতি পুরাতন সাথী, বন্ধু ও সহচর কমাণ্ডার সাজ্জাদ শহীদ (রহঃ)। এ দু’জন ছাড়াও শহীদদের এক দীর্ঘ ফিরিস্তি রয়েছে। তাদের মধ্যে পাকিস্তানী, আফগানী ও আরবের এমন অনেক সাথী আছেন, যাদের কথা আমার স্মরণ আছে এবং স্মরণ থাকবে, ইনশাআল্লাহ। তাদের মধ্যে যারা আল্লাহর মকবুল, তাদের পথে আল্লাহ পাক আমাকে চলার তাওফীক দান করুন। 
জায়শে মুহাম্মাদ (সাঃ): বন্দী হওয়ার পূর্বে আপনি সাংবাদিকতার লাইনে কি কি কাজ করেছেন?
মাওলানা মাসউদ আযহার: আমার জন্য সাংবাদিক শব্দটি সম্ভবত আমার বন্দী হওয়ার পর অধিক প্রসিদ্ধ হয়। অন্যথা প্রকৃতপক্ষে আমি মাদ্রাসার একজন তালিবে ইলম। আল্লাহ তাআলা আমাকে জিহাদের সাথে নিসবত দান করেছেন। কোন কোন উস্তাদের বিশেষ দৃষ্টিদানের ফলে আমার মধ্যে লেখার আগ্রহ জন্মে। আমি বার বছর বয়সে যখন ‘জামিয়াতুল উলুমিল ইসলামিয়া’তে পড়তাম, তখন আমার একজন মুহতারাম উস্তাদের উৎসাহদানে হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ)এর জীবনী নিয়ে একটি প্রবন্ধ লিখি। প্রবন্ধটি তিনি দৈনিক ‘জঙ্গ’ পত্রিকায় ছাপিয়ে দেন। আমার জন্য এটি বিরাট সৌভাগ্যের বিষয় ছিল যে, জীবনের প্রথম প্রবন্ধ এমন মহান ব্যক্তিত্বের উপর হয়েছে। উপরন্তু আমার মুহতারাম উস্তাদের অনুগ্রহ যে, তিনি সাহস বৃদ্ধি করার জন্য প্রবন্ধটি দৈনিক ‘জঙ্গ’ পত্রিকায় প্রকাশ করান। তারপর থেকে মনমগজে এই বিষয়টি বসে যায় যে, নিজের মনের ভাব লিখে প্রকাশ করার চেষ্টা করতে হবে। এ জন্য ছাত্র যামানায় আমরা পাঁচজন তালিবে ইলম মিলে একটি ইসলাহী কমিটি (শুদ্ধি সংঘ) গঠন করি। এই কমিটির লক্ষ্য ছিল পরস্পরের সংশােধনের ফিকির করা। কোন ভুলত্রুটি দেখতে পেলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা। কারণ, হাদীসের বর্ণনা মতে, “মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ।” সাথীরা এই কমিটির পরিচালনার ভার আমার উপর চাপিয়ে দেয়। এখানে প্রসঙ্গত একথাও উল্লেখ করছি যে, এই ইসলাহী পদক্ষেপের প্রভূত বরকত প্রকাশ পায়। সেই কমিটির বেশির ভাগ সদস্য আজ জিহাদের পবিত্র পথে অবিচল আছেন। আলহামদুলিল্লাহ! সেই কমিটির মাধ্যমে আমরা প্রবন্ধ লেখার ধারা আরম্ভ করি। আমি বিষয় বন্টন করে দিতাম। আর সকলে সেই বিষয় নিয়ে প্রবন্ধ লিখত। তারপর কোন কোন পত্রিকাতেও আমার লেখার সুযােগ হয়। আমি যখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন হারামাইন শরীফাইন (পবিত্র মক্কা-মদীনা) থেকে প্রত্যাবর্তনের পর দিল্লী কলােনীর একজন বুযুর্গ বন্ধুবর হাজী খলীল সাহেবের পীড়াপীড়িতে হজ্জের মাসআলা সংক্রান্ত ছােট একটি পুস্তিকা লিখি। আনমূল তুহফা (অমূল্য উপহার) নামে তা প্রকাশ পায়। আমার মুহতারাম উস্তাদ হযরত মাওলানা হাবীবুল্লাহ মুখতার শহীদ (রহঃ) আমার এই লেখাটির বহু জায়গা সংশােধন করেন। সে সময়ই আমি কতগুলাে সংস্কারমূলক প্রবন্ধও লিখি, যা হ্যাণ্ডবিল আকারে প্রকাশ ও প্রচার করা হয়। তার মধ্যে একটি ছিল দাড়ি বিষয়ক। এটি প্রচুর পরিমাণে ছাপা ও বিলি করা হয়। এতদ্ব্যতীত আকীদা সংক্রান্তও কতগুলাে প্রচারপত্র ও হ্যাণ্ডবিল সাথীরা প্রকাশ ও প্রচার করে। সে সময় সাপ্তাহিক ‘খতমে নবুওয়াত’ পত্রিকাতেও আমার কয়েকটি প্রবন্ধ প্রকাশ পায়। কিছুদিন পর আল্লাহ তাআলা ‘সাদায়ে মুজাহিদ’ পত্রিকা বের করার তাওফীক দেন। পত্রিকাটির কোন কর্মচারী বা সহযােগী ছিল না। ফলে অনেক সময় আমাকে আট নয়টি করে প্রবন্ধ লিখতে হত। এভাবে ‘সদায়ে মুজাহিদ’ পত্রিকাতেই আমার বেশির ভাগ প্রবন্ধ প্রকাশ পায়। তারপর প্রবন্ধ লেখার এই ধারা অব্যাহত থাকে। কয়েকটি কিতাবও লিখি। কয়েকটি সাক্ষাৎকারও আরবী পত্রিকায় বের হয়। মােটকথা আল্লাহ তাআলা কলম ও কাগজের সাথে আমার যেই সম্পর্ক স্থাপন করে দেন, তা বেশ তৎপর থাকে। বিশেষত বিমানের সফরে প্রবন্ধ লেখাই হত আমার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এখন ‘জায়শে মুহাম্মাদ (সাঃ)’ ও ‘যরবে মুমিন’ পত্রিকায়ও লেখার তাওফীক হচ্ছে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): সাদায়ে মুজাহিদ ও আপনার দাস্তান আপনার মুখে শুনতে চাই।
মাওলানা মাসউদ আযহার: কতক বস্তু এমন থাকে, যার সঙ্গে আদর্শগত সম্পর্কের সাথে সাথে ভালবাসার সম্পর্কও থাকে। এমনিভাবে ‘সাদায়ে মুজাহিদ’ও আমার হৃদয়ের স্পন্দন বৃদ্ধিকারী একটি শব্দ। কারণ, আমি এটিকে সন্তানের মত ভালবাসতাম। তাই আমি হারাম শরীফের সফরে ‘মুলতাজাম’কে বুকে জড়িয়ে ধরে এই পত্রিকার জন্য অনেক দুআ করেছি। আমি পত্রিকাটির জন্য অনেক মেধা ও শ্রম ব্যয় করি। চেষ্টা করতাম যে, এর একটি শব্দও যেন বিনা উযুতে লেখা না হয়। মুসলমানরা যেন এ থেকে অধিকহারে চিন্তার খােরাক পায়। সাদায়ে মুজাহিদের সাথে আমার এই সম্পর্ক, আলহামদুলিল্লাহ খুব দৃঢ় ছিল। যার দরুন সে সময় পত্রিকাটি এত মকবুল হয় যে, ইউরােপের কয়েকটি দেশের সফরে সেখানকার উর্দু শিক্ষিত কিছু নও মুসলিম সাথীকে ‘সাদায়ে মুজাহিদ’ এর অনেক প্রবন্ধ ইংরেজীতে অনুবাদ করে বিনামূল্যে বিতরণ করতে দেখতে পাই। এতে কোনরূপ অতিরঞ্জন নেই যে, পত্রিকাটির দায়িত্ব একা আমার উপর ছিল বলে আমি তার কাজের জন্য সময় বের করার পরিপূর্ণ চেষ্টা করতাম।
যখন মুজাহিদদের মধ্যে ঐক্য হয় এবং একটি প্লাটফর্ম সৃষ্টি হয়, তখন সম্মিলিত এই জামাআতের মুখপত্র কোন পত্রিকা হবে, তা নিয়ে আলােচনা চলতে থাকে। আমি তখন সহজাত ভালবাসার কারণে ‘সাদায়ে মুজাহিদের পক্ষে পূর্ণ সমর্থন জানাই। আলহামদুলিল্লাহ, উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে এটিকে মুজাহিদদের মুখপত্ররূপে গ্রহণ করেন। যা আমার জন্য অত্যধিক আনন্দ ও সৌভাগ্যের বিষয় ছিল। যখন পত্রিকা অফিস করাচী থেকে ইসলামাবাদ স্থানান্তরিত করা হয়, তখনও আমি নিয়মিতভাবে সম্পাদকীয় লিখে করাচী থেকে ইসলামাবাদ পাঠিয়ে দিতাম। আমার স্মরণ আছে যে, আমি ভারত যাওয়ার মাত্র একদিন পূর্বে সােমালিয়ার পরিস্থিতির উপর সম্পাদকীয় লিখে ইসলামাবাদ পাঠিয়ে দিয়ে ভারত রওয়ানা হয়ে যাই। সেখানে গিয়ে সাদায়ে মুজাহিদের কথা খুব স্মরণ হত। সুতরাং আমি কারাগারে থাকতে এর স্মরণে ‘পিয়ারে সাদায়ে মুজাহিদ’ শিরােনামে একটি প্রবন্ধ লিখি। সেই প্রবন্ধ পাঠ করে ‘সাদায়ে মুজাহিদের’ সঙ্গে আমার এত অধিক পরিমাণ ভালবাসা দেখে সাথীদের চোখেও পানি এসে যায়। কারণ, তারাও উপলব্ধি করত যে, ‘সাদায়ে মুজাহিদের’ বিচ্ছেদে আমার মনােব্যথা কত। বন্দীকালীন সময়ে দীর্ঘদিন পর্যন্ত ‘সাদায়ে মুজাহিদের’ সাথে আমার সম্পর্ক ছিন্ন থাকে। তিহার কারাগারে যাওয়ার পর লেখালেখি যখন কিছুটা সহজ হয়, তখন তার সাথে আমার যােগাযােগ হয় এবং আমি কিছু প্রবন্ধও পাঠিয়ে দেই। তার মধ্যে ‘মা আহাল কা কমজোর মোহ’ (অযােগ্যের দুর্বল আতুরী) নামে একটি সম্পাদকীয়ও শামিল ছিল ‘সাদায়ে মুজাহিদের’ এই কপি কোন এক পন্থায় আমার নিকট কারাগারে পৌছে, আমি দেখি, তাতে সম্পাদকরূপে আমার নাম লেখা রয়েছে। আমি তখন একজন দায়িত্বশীল মুজাহিদের নিকট এ ব্যাপারে একটি পত্র লিখি। আমি তাতে লিখি যে, শরীআতের দৃষ্টিতে সম্পাদকের দায়িত্ব, সম্পূর্ণ পত্রিকা তার দেখা ছাড়া যেন প্রকাশ না পায়। এই দায়িত্ব সম্পাদন করা যেহেতু আমার পক্ষে সম্ভব নয়, তাছাড়া জিহাদ ও জিহাদের কোনও কাজ, কোন ব্যক্তির মুখাপেক্ষীও নয়, বিধায় এ দুটি বিষয়কে সামনে রেখে অনুগ্রহপূর্বক পত্রিকা থেকে আমার নাম বাদ দেওয়া হােক। পত্রটি আমি কারাগার থেকে পাঠিয়ে দেই এবং তা মুজাহিদদের যিম্মাদারের হাতে পৌঁছে। কিন্তু সম্ভবত বিভিন্ন কারণে প্রস্তাবটি বাস্তবায়ন করা হয়নি। ফলে আমার মুক্তির দিন পর্যন্ত তাতে সম্পাদকরূপে আমার নামই লেখা হতে থাকে। ‘জায়শে মুহাম্মাদ (সাঃ)’ পত্রিকা প্রকাশ পাওয়ার পর তাদের সঙ্গে ‘সাদায়ে মুজাহিদের’ ব্যাপারে আলােচনা হয়। পত্রিকার ডিক্লারেশন নেয়া ছিল হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ জামিল খান সাহেবের নামে। তিনি মুলতানে খতমে নবুওয়তের কনফারেন্স চলাকালে লিখিতভাবে ঘােষণা করেন যে, ‘সাদায়ে মুজাহিদকে’ তার হারানাে সম্পাদকের নিকট পৌছিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল, বিধায় আমি তা তার হাতে অর্পণ করছি। কিন্তু অশান্তি ও বিশৃঙ্খলার বিষয় হতে দূরে থেকে ইতিবাচক কাজ করা আমার নীতি। সুতরাং এই মূলনীতি ও চিন্তাধারার কারণে ‘সাদায়ে মুজাহিদ’ থেকে এখনও আমার বিচ্ছেদকাল চলছে। আমার জানা নেই, এ বিচ্ছেদ স্থায়ী নাকি সাময়িক।
জায়শে মুহাম্মাদ (সাঃ): ইসলাহে নফস (আত্মশুদ্ধি) বিষয়ে আপনার কোন কোন বুযুর্গের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়?
মাওলানা মাসউদ আযহার: আত্মশুদ্ধি করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয। কোন মুসলমানের জন্য এ থেকে অমনােযােগী হওয়া ক্ষতিকর। আমি আল্লাহ তায়ালার অপার অনুগ্রহে আমার অযােগ্যতা সত্ত্বেও ছাত্র যামানা থেকে কোন কোন উস্তাদের বিশেষত শহীদ মুফতী আবদুস সামী সাহেব (রহঃ)এর বিশেষ দৃষ্টি ও অনুকম্পার বরকতে আত্মশুদ্ধির দিকে মনোেযােগী হই। আমি যখন তৃতীয় শ্রেণীর ছাত্র, তখন হযরত আকদাস মাওলানা মুফতী ওলী হাসান (রহঃ) সাহেবের নিকট বাইয়াতের জন্য দরখাস্ত করি। এখানে প্রসঙ্গত উল্লেখ করছি যে, আমার মুহতারাম নানা আলহাজ মুহাম্মাদ হাসান চুগতায়ী সাহেব পবিত্র হারামে অবস্থান করা সত্ত্বেও ছাত্র যামানায় আমার উপর কড়া নজর রাখতেন। অবিরত চিঠিপত্র লিখে আমাকে দিক নির্দেশনা দান করতেন। আমি যখন আমার বাইয়াত হওয়ার ইচ্ছা সম্পর্কে তাকে অবহিত করি, তখন তিনি চরম অসন্তোষ ও ক্রোধ প্রকাশ করেন। তিনি বিস্তারিত একটি চিঠিতে প্রামাণ্যভাবে উল্লেখ করেন যে, আমাদের আকাবিরগণ তালিবে ইলমদেরকে বাইয়াত হতে নিষেধ করতেন। তিনি ইলম অর্জনের দিকে মনােযােগী হওয়ার এবং বাইয়াত প্রভৃতি থেকে বর্তমানে বিরত থাকা অধিক উত্তম বলে উপদেশ দান করেন। আমার স্মরণ আছে যে, আমি সে সময় নানা সাহেবের নিকট কয়েক পৃষ্ঠাব্যাপী উত্তর লিখেছিলাম। তাতে এ কথা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে, আমাদের আকাবিরগণ ছাত্র যামানায় বাইয়াত হতে নিষেধ করতেন, তাতে সন্দেহ নেই। তবে সে যুগের এবং এ যুগের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ, সে যুগে তালিবে ইলমকে ইলম হাসিল করার জন্য অনেক কষ্ট-সাধনা করতে হত। তাদের ইসলাহের জন্য যথেষ্ট হত। সে যুগে বড় বড় কিতাব অধ্যয়ন করতে হত। উস্তাদদের কড়া তত্ত্বাবধান ছিল। থাকা খাওয়ার ব্যাপারে অনেক জটিলতা ছিল। স্বগৃহ থেকে বছরের পর বছর দূরে থাকতে হত। পক্ষান্তরে বর্তমান যামানায় ছাত্রদের ভাল থাকার ব্যবস্থা রয়েছে। তারা ডালের পরিবর্তে গােস্ত ও অন্যান্য জিনিস খেতে পায়। থালাবাটিও ধুতে হয় না। তাছাড়া অন্য কোন এমন মুজাহাদাও করতে হয় না, যার দ্বারা নফসের ইসলাহ হবে, বিধায় বর্তমান যুগে বাইয়াত হওয়াই অধিক সমীচীন।
আমার নানার সাথে বেশ কয়েকটি পত্রে এই বিতর্ক চলতে থাকে। অবশেষে তিনি অনুমতি দেন। অনুমতি পেয়ে আমি হযরত আকদাস মুফতী ওলী হাসান সাহেব (রহঃ)এর খিদমতে বাইয়াতের দরখাস্ত করলে তিনি হযরত আকদাস মুফতী আবদুস সামী সাহেব এর সুপারিশে মুরীদ করে নেন। যিকিরের পদ্ধতি বলে দেন। তারপর থেকে আমার ইসলাহী সম্পর্ক হযরতের সঙ্গে অব্যাহত থাকে। অবশেষে তিহার কারাগারে যাওয়ার পর স্নেহের ইউসুফ আযহারের একটি পত্র মারফত হযরত মুফতী সাহেবের ইন্তিকালের সংবাদ পাই। সংবাদ শুনে অত্যধিক দুঃখ ও আফসােস হয়, কারণ, আমার শায়েখের জানাযাও আমি কাঁধে নিতে পারিনি। তারপর বিভিন্ন বুযুর্গের সঙ্গে আমার ইসলাহী সম্পর্ক চলতে থাকে। 
জায়শে মুহাম্মাদ (সাঃ): জিহাদের দাওয়াত উপলক্ষ্যে আপনি কোন কোন দেশ সফর করেছেন?
মাওলানা মাসউদ আযহার: মহান আল্লাহর তাওফীকে অনেক দেশেই গিয়েছি। তার মধ্যে আরব দেশসমূহ বিশেষ করে উল্লেখযােগ্য। কয়েকবার আফ্রিকায়ও গিয়েছি। এমনিভাবে ইউরােপেও সফর করেছি। সমরকন্দ ও বুখারা সফর করারও আমার সৌভাগ্য হয়েছে। কয়েকবার বাংলাদেশেও সফর করেছি। এভাবে আমার বহির্দেশের মােট সফর সংখ্যা ২৭শে গিয়ে পৌঁছে। বিভিন্ন সময়ে আমি এসব সফর করেছি।
জায়শে মুহাম্মাদ (সাঃ): আপনি পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডই প্রত্যক্ষ করেছেন, সেসব জায়গার মুসলমানদের অবস্থা এবং জিহাদের পরিবেশ কেমন পেয়েছেন?
মাওলানা মাসউদ আযহার: আমার সফরসমূহ বেশির ভাগ জিহাদের জন্যই হত, বিধায় মুসলমানদের অবস্থা ও আবেগ উৎসাহের প্রতি আমার বিশেষভাবে নজর থাকত। সব জায়গাতেই এ ব্যাপারে আমার অভিজ্ঞতা লাভ হয় যে, মুসলমানদের রক্তে জিহাদের ভালবাসা মিশে আছে। কিন্তু যেমনিভাবে অনেক সময় রােগের কারণে রক্ত নষ্ট হয়ে যায়। তেমনিভাবে বিভিন্ন কারণে এবং বিশেষত জিহাদের দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে জিহাদের মুহাব্বত বেশ ক্ষীণ মনে হয়েছে। কিন্তু যখনই তাদের সামনে এ বিষয়ে কিছু আলােচনা করা হয়েছে, তখনই তাঁরা সাথে সাথে সাড়া দিয়েছেন। আমার মনে আসে না যে, দীর্ঘ এই সময়ে আমার লাখ লাখ মানুষের সাথে সাক্ষাত হয়েছে, তাদের কোন একজনও জিহাদকে অস্বীকার করেছে বা জিহাদের দাওয়াত কবুল করেননি, কিংবা গা বাঁচিয়ে চলে গেছেন। ফলে আমি অনুভব করেছি যে, মুসলমানদের মধ্যে সবসময়ই এই আবেগ উৎসাহ রয়েছে এবং একে কবুল করার যােগ্যতাও বিদ্যমান রয়েছে। আমাদেরই দুর্বলতা যে, আমরা দাওয়াত দেওয়ার ব্যাপারে সীমাতিরিক্ত ত্ৰুটি ও শিথিলতা করেছি। কথা স্পষ্ট করে না বলে অনেক ঘুরিয়ে ফিরিয়ে পর্দাবৃত করে দাওয়াত দিয়েছি, ফলে মুসলমান জাগ্রত হয়নি। কিন্তু তাদের সম্মুখে সুস্পষ্ট ও সােজা কথা বলা হলে তাদের ভিতরের জিহাদের সুপ্ত ভালবাসা জেগে উঠে। আলহামদুলিল্লাহ! সব জায়গায় এ ব্যাপারে বিরল ও বিস্ময়কর অবস্থা দেখতে পেয়েছি এবং তা দেখে আমি সীমাহীন অভিভূত হয়েছি।
বিশেষত ইউরােপের সফরকালে সেখানকার লােকেরা জানায় যে, জিহাদের দাওয়াত উপলক্ষ্যে এখানে যেই বিশাল ও সুশৃঙ্খল সমাবেশসমূহ অনুষ্ঠিত হয়েছে, এমন সমাবেশ ইতিপূর্বে কখনও হয়নি। এ ব্যাপারে আমি মানুষের আবেগ, উৎসাহ ও উক্তি বর্ণনা করতে শুরু করলে, নিশ্চয়ই তা বিরাট এক গ্রন্থ রচনার উপাত্ত হতে পারে। সেগুলাের বেশির ভাগ ঘটনাই আমার মনে গাঁথা রয়েছে। তাদেরকে আমার মুখ দ্বারা জিহাদের দাওয়াত দেওয়া হচ্ছিল। এটি একটি স্বাভাবিক ব্যাপার। এতে আমার কোন উৎকর্ষতা ছিল না। মুসলমানদের মধ্যে বড় ধরনের যেসব পরিবর্তন দেখতে পেয়েছি, তার সবই জিহাদের দাওয়াতের প্রতিক্রিয়া ছিল মাত্র। আমি সর্বাবস্থায় আল্লাহর শােকর আদায় করছি। কারণ, তিনি আমার মত অযােগ্যকে এ ব্যাপারে সাময়িক মাধ্যম বানিয়েছেন। আমি অন্যান্য মুসলমানদেরকে এ কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে, তারা যেন জিহাদের দাওয়াতের কাজে কোনরূপ ত্রুটি না করেন। কারণ, মুসলমানগণ সর্বাবস্থায় এর প্রতীক্ষায় রয়েছে। যে ব্যক্তি স্বীয় জানমাল পেশ করে জিহাদের দাওয়াত দিবে এবং নিজেও তার উপর আমল করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হবে, সে ইনশাআল্লাহ মুসলমানদের পক্ষ থেকে ইতিবাচক উত্তরই পাবে এবং এমন উৎসাহ ও উদ্দীপনা দেখতে পাবে, যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কি কি লক্ষ্য সামনে রেখে আপনি কাশ্মীর সফর করেন?
মাওলানা মাসউদ আযহার: আমার কাশ্মীর সফরটি ছিল প্রসঙ্গত, আর মূল সফর হয় সমগ্র ভারতের উদ্দেশ্যে। কারণ আমাদের লড়াই চলছিল ভারতের সাথে। ভারতই আমাদের প্রকৃত দুশমন। কাশ্মীর জিহাদের অগ্নিশিখা সার্বিকভাবে ভারতকে গ্রাস করে চলছে। তাই কাশ্মীর আন্দোলনের সূত্রে আমি ভারত যাই। তারপর কাশ্মীর রণাঙ্গন অদূরেই ছিল বিধায় তাতে অংশগ্রহণ করা আমি নিজের জন্য সৌভাগ্য মনে করি। বন্ধুবর শহীদ কমাণ্ডার সাজ্জাদ (রহঃ) আমাকে কাশ্মীর আসার জন্য দাওয়াতও দিয়েছিলেন। আমি তার দাওয়াত কবুল করেছিলাম। সেই প্রতিশ্রুতিও পরিশােধযােগ্য ছিল। তাছাড়া সংগঠনের যে দায়িত্ব আমি পালন করছিলাম, তার মধ্যে মুজাহিদদের মধ্যে পরস্পর ঐক্য স্থাপন ও সামঞ্জস্য সৃষ্টি করাও অন্তর্ভুক্ত ছিল। কাশ্মীরে নিয়মতান্ত্রিকভাবে সেই একতা ও সাম্যের ঘােষণা প্রদান ও পরিকল্পনা তৈরীর জন্য আমার সেখানে যাওয়াকে কল্যাণকর মনে করা হচ্ছিল। উপরােক্ত লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য আমি কাশ্মীর সফর করি। তবে বাবরী মসজিদের যিয়ারত আমার এই সফরের বিরাট বড় একটি কারণ। যার বেশির ভাগ আলােচনা আমি বিভিন্ন প্রবন্ধে করেছি।
জায়শে মুহাম্মাদ (সাঃ): বলা হয় যে, আপনি যে সংগঠনের সাথে জড়িত, তার অনুমতি ছাড়া কাশ্মীর সফর করেছিলেন। এ ব্যাপারে কিছু বলুন।
মাওলানা মাসউদ আযহার: আমীরের আনুগত্য জিহাদের অন্যতম একটি ফরয। সুস্থ বিবেকসম্পন্ন ও সঠিক অনুভূতির অধিকারী কোন মুজাহিদই আমীরের অবাধ্য হয়ে নিজেকে নিজে মৃত্যুমুখে ও শত্রুর ভীড়ে নিক্ষেপ করতে পারে না। আমার জানা নেই, কি উদ্দেশ্যে এসব কথা প্রচার করা হচ্ছে। অথচ সে সময় যারা দায়িত্বশীল ছিলেন, তাদের সকলেই বর্তমানে জীবিত আছেন। এতদ্ব্যতীত সে সময় ভারত ও কাশ্মীর সংক্রান্ত যেসব দায়িত্ব আমার উপর ছিল, সেগুলাে কখনাে আমি নিজের মুখে প্রকাশ করিনি। হয়ত এ কারণেই কারাে এমন সন্দেহ হয়েছে। আমি তাে এজন্য শােকর আদায় করি যে, এ ব্যাপারে আমার দ্বারা শরীয়তের কোন নিয়ম ভঙ্গ হয়নি।
জায়শে মুহাম্মাদ (সাঃ): আপনি আপনার এই সফরে ভারতেও গিয়েছেন, ভারতের অবস্থা কেমন দেখতে পেলেন?
মাওলানা মাসউদ আযহার: আমি এই সফরের পূর্বে ভারতের অবস্থা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেছি। ভারতের অনেক লােক এবং মুজাহিদের সঙ্গে যােগাযােগও করেছি। ভারতের প্রত্যেক প্রদেশের অবস্থার উপরও আমার গভীর দৃষ্টি ছিল। তাছাড়া আমাদের শত্রুদেরকে চেনা, তাদেরকে বুঝা, তাদের অবস্থা গভীরভাবে প্রত্যক্ষ করা এবং তার উপর কড়া নজর রাখাও জিহাদের একটি অংশ। কেননা, এরাই সেই ঘাতক, যারা প্রতিদিন আমাদের বিশ পঁচিশজন করে তরুণকে শহীদ করছে। আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমাদের মা-বােনদের সম্ভ্রম লুণ্ঠন করছে। আমাদের মসজিদ ও পবিত্র স্থানসমূহ বিধ্বস্ত করছে। এ কারণেই আমি ভারত গিয়ে নতুন কোন জিনিসের সাথে পরিচিত হইনি। আলহামদুলিল্লাহ! ভারতের সার্বিক অবস্থাই আমার সম্মুখে ছিল, আর সেখানে অবস্থান করে যা কিছু করেছি তা আমি ‘খাঁচার ফাঁক গলিয়ে’ শীর্ষক ধারাবাহিক প্রবন্ধে লিখেছি। তবে কাশ্মীরের আন্দোলন চলছে, তাই সব কথা লেখা সম্ভব নয় এবং এ সম্পর্কে সব কথা ব্যক্ত করাও যাবে না। সতর্কতা ও সামরিক দাবীকে সামনে রেখে যা কিছু বলার মত আছে, আমি তা উল্লেখ করেছি।
ভারতের অবস্থা আমি যেমনটি শুনতাম সেখানে গিয়ে তেমনটিই দেখতে পেয়েছি। অর্থাৎ সেখানকার মুসলমানরা এখন জাগ্রত হচ্ছে। দাসত্বের যে ফাঁদে তারা আবদ্ধ ছিল, এতদিন তারা সে সম্পর্কে খুব বেশি সচেতন ছিল না। তবে এখন তাদের মধ্যে দাসত্বের সেই ফাঁদ ছিন্ন করে বের হয়ে আসার চেতনা জাগ্রত হচ্ছে। সেখানে গিয়ে এর সত্যতা স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। মুসলমানরা সেখানে যে অস্থিরতার শিকার, তাও সেখানে খােলা চোখে দেখেছি।আর,এস,এস, ও বিশ্ব হিন্দু পরিষদের ৭০ বছরের পরিশ্রমের পর ভারতকে যেই হরিদ্রা ও গেরুয়া রঙ্গে রঞ্জিত করা হচ্ছিল, তার প্রদর্শনীও আমি সেখানে স্বচক্ষে দেখেছি। ভারতে মুসলমানদের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন করার জন্য তাদের সম্ভাব্য সকল প্রচেষ্টাই তারা করছে। কিন্তু মুসলমানদের মধ্যে জাগ্রত হওয়ার যেই প্রবল বাতাস প্রবাহিত হচ্ছে তাতে আশার সঞ্চার হয়েছে যে, ইনশাআল্লাহ ভারতে তাদের ভবিষ্যত আলােক উজ্জ্বল হবে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কাশ্মীরে মুজাহিদদের সঙ্গে আপনি সময় কাটিয়েছেন, তাদের অবস্থা সম্পর্কে কিছু বলুন।
মাওলানা মাসউদ আযহার: আমি কাশ্মীরে প্রবেশ করার পর বিমান বন্দর থেকেই আমার মস্তিষ্কে এই চিন্তা সওয়ার হয় যে, এখানে মুজাহিদরা কিভাবে কাজ করছে। চতুর্দিকে সেনা বাংকার, সর্বত্র টহলরত নিরাপত্তা বাহিনীর লােক এবং পদে পদে তাদের চেকপােষ্ট। নতুন কোন মানুষ এ কথার কল্পনাও করতে পারবে না যে, এই শহরে একটি লােকও এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্রসহ গমনাগমন করতে পারে। কিন্তু জিহাদ সর্বত্রই তার শক্তি প্রদর্শন করে থাকে। আমি মুজাহিদদেরকে সাধুবাদ জানাই যে, তারা মারাত্মক এই সামরিক তৎপরতার মাঝেও দুঃসাহসিকতা, নির্ভীকতা ও দৃঢ়তার সাথে নিজেদের কাজ করে যাচ্ছে, শ্রীনগরের সেই ব্যস্ততম ও প্রসিদ্ধতম অঞ্চলসমূহে, যেখানে চতুর্দিকে নিরাপত্তা বাহিনীর লােকেরা জাল বিছিয়ে আছে। এমনকি সড়ক অতিক্রম করে আমার অবস্থান স্থলে পৌঁছা পর্যন্ত আমি শত শত সৈন্য দেখেছি। আমি তাদের নিকট দিয়ে পথ অতিক্রম করেছি। আমি ঐ সময় খুবই বিস্মিত হই, যখন আমার পৌঁছার অল্পক্ষণ পরই কমাণ্ডার সাজ্জাদ আফগানী তার বারােজন সশস্ত্র দেহরক্ষী সহকারে সেই গৃহে প্রবেশ করেন এবং তারা ছাড়াও আরাে অনেক মুজাহিদ সেখানে আসেন। তারপর আমরা সেখান থেকে সফর করি। তারপর ইসলামাবাদের—যাকে অনন্তনাগও বলা হয়, মুজাহিদদের সশস্ত্র দলের সঙ্গেও আমাদের সাক্ষাত হয়। আলহামদুলিল্লাহ! মুজাহিদরা অতি উচ্চ সাহসী। তারা এজন্য আনন্দিত যে, আল্লাহ রাব্বুল আলামীন জিহাদের মত ফরজ কাজের জন্য তাদেরকে কবুল করেছেন। তবে কাশ্মীরের জিহাদে মুজাহিদদের জটিলতা রয়েছে সীমাহীন। তারা তীব্রভাবে উপলব্ধি করেন, যেন নিয়ন্ত্রণ রেখার অপরদিকে অবস্থানকারী লােকেরা মুজাহিদদের সহযােগিতা করতে কোনরূপ ত্রুটি না করেন। আল্লাহর জমিনে বিচরণকারী জীবন্ত এই ওলীগণ ইসলামের সত্যতার সুস্পষ্ট প্রমাণ। তাদেরকে সর্বতোভাবে সহযােগিতা করা আমাদের ঈমানের প্রমাণ এবং ঈমানের দাবী।
জায়শে মুহাম্মাদ (সাঃ): ভারতের সৈন্যের হাতে আপনার বন্দী হওয়া নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু আজ পর্যন্ত এর প্রেক্ষাপট পুরােপুরিভাবে কখনাে জনসমক্ষে আসেনি। এ সম্পর্কে বিস্তারিত আলােকপাত করুন।
মাওলানা মাসউদ আযহার: হাঁ, এ কথা সত্য যে, আমার বন্দী হওয়ার ঘটনা পুরােপুরিভাবে জনসমক্ষে আসতে পারেনি। এর পিছনে কিছু কারণও রয়েছে। প্রথম কথা এই যে, গ্রেফতারীর প্রত্যক্ষদর্শী ছিল মােট তিনজন। একজন অনন্তনাগ, অর্থাৎ ইসলামাবাদের অধিবাসী মুজাহিদ সাথী, শহীদ রইস ভাই (রহঃ)। তিনি সে সময় মুজাহিদদের কোষাধ্যক্ষ ছিলেন এবং বিশেষ একটি বাহিনীর দায়িত্বশীলরূপে সেখানে কাজ করছিলেন। আর অবশিষ্ট হলাম আমরা দু'জন। অর্থাৎ কমাণ্ডার সাজ্জাদ সাহেব ও আমি। আমরা দুজনই কারাগারে ছিলাম আর রইস ভাই আমরা বন্দী হওয়ার অল্পদিন পরে শাহাদাতের অমীয় সুধা পান করেন। আমরা তিনজন ছাড়া ঘটনাস্থলে এমন কেউ ছিল না, যে সঠিক অবস্থা মানুষের নিকট তুলে ধরতে পারে। দ্বিতীয় কারণ এই যে, যে সকল মুজাহিদ রণাঙ্গন থেকে দূরে বসে রণাঙ্গনের অবস্থা লেখেন এবং মুজাহিদদের প্রচার এবং প্রকাশনার কাজ সম্পাদন করেন, তারা সাধারণত সেসব কথাই লিখে থাকেন এবং সেসব কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, যা তাদের নিকট একাধিক সূত্রে এবং একাধিক পন্থায় পৌঁছে। তাদের নিজেদের রণাঙ্গনে যাওয়ার, সেখানকার অবস্থা প্রত্যক্ষ করার ও তা অবহিত হওয়ার কষ্ট স্বীকার করার তাওফীক হয় না। ফলে সঠিক অবস্থা ও বিশুদ্ধ ঘটনাবলী তাদের নিকট পৌঁছতে পারে না। তৃতীয় কারণ সেইটি, যা মুজাহিদদেরকে ব্যাপকভাবে তার আবর্তে নিয়ে নিয়েছে। তবে আলহামদুলিল্লাহ! বর্তমানে মুজাহিদগণ তা থেকে ক্রমশ মুক্তি লাভ করছেন, তা হলাে মুজাহিদদেরকে সর্বদা অপরাজেয়রূপে পেশ করার এবং তাদের শক্তি ও সামর্থ্যকে অস্বাভাবিক ও অতিমানবীয়রূপে জনসমক্ষে তুলে ধরার প্রবণতা। ফলে কোন মুজাহিদ যুদ্ধ না করে বন্দী হওয়া অথবা অল্প সৈনিকের মােকাবেলা করতে করতে শহীদ হওয়াকে লজ্জাজনক ও দোষণীয় মনে করা হয়। সুতরাং অবশ্যম্ভাবীভাবে তাদের শাহাদতবরণ বা বন্দী হওয়ার জন্য দুশমনের লক্ষ লক্ষ সৈনিকের সম্মুখে তাদেরকে দণ্ডায়মান করাতে হয়। যাতে করে জনসাধারণের মনে এই প্রতিক্রিয়া সৃষ্টি করা যায় যে, কোন মুজাহিদকে একশ’ দুশাে সৈন্য গ্রেফতার করতে পারে না। সেজন্য এক লক্ষ, দুই লক্ষ বা তিন লক্ষ সৈন্য অবশ্যই হতে হয়। এ সকল অতিরঞ্জনের কারণেই জিহাদের অনুগামীদের অত্যধিক ক্ষতি হয়েছে এবং সঠিক অবস্থা ও
ঘটনাবলীর সমীক্ষাও মানুষের সামনে আসতে পারেনি। সবচেয়ে মারাত্মক এই যে, এর ফলে কিছু কিছু মুজাহিদের মধ্যে রিয়ার (প্রদর্শন প্রবৃত্তি) মনােভাব দেখা দিয়েছে।
সুতরাং কারাগারের একটি ঘটনা আমার স্মরণ আছে যে, একটি সংগঠনের কয়েকজন মুজাহিদ, যারা দুশমনের মােকাবেলা করা ব্যতিরেকে চরম অসহায়ভাবে বন্দী হয়। তারা কারাগারের নির্যাতন ও অন্যান্য ধাপ অতিক্রম করে যখন একত্রিত হয়, তখন তাদের একজন অন্যান্য সাথীকে নসীহত করে যে, আমাদের এই ঘটনা মানুষের মধ্যে জানাজানি হলে আমাদের সংগঠনের বদনাম হবে। তাই আপনারা তাদেরকে বলবেন যে, সৈন্যদের সাথে আমাদের তীব্র মােকাবেলা হয়। দুশমন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তারপর আমরা আহত হই। তখন আমাদেরকে তুলে নিয়ে বন্দী করে রাখে। তার অন্য সাথীরা এতে আপত্তি করে বলে, এ কথাতাে মিথ্যা। বিষয়টি আমরা জানতে পেরে তাদেরকে একত্রিত করি এবং আবেদন করি যে, আপনারা এ জাতীয় ঘটনা বানিয়ে বলবেন না। কারণ, সাহাবায়ে কেরামও দুশমনের হাতে বন্দী হয়েছেন, শহীদ হয়েছেন। তাই দুনিয়ার কেউই অপরাজেয় নয়। এসব কথায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই মুজাহিদদেরকে সংশােধন করে দেন। ফলে বিষয়টি তাদের বােধগম্য হয়। তারা মিথ্যা কাহিনী বলা থেকে তাওবা করে। তাই মুজাহিদদের সঠিক ঘটনা ও প্রকৃত অবস্থার সমীক্ষা তুলে ধরা উচিত। শত্রুদের মােকাবেলা করা ছাড়াই গ্রেফতার হওয়া বা স্বল্পসংখ্যক লােকের হাতে গ্রেফতার হওয়া কিংবা অল্প কিছু লােকের সাথে মােকাবেলা করে গ্রেফতার হওয়াকে লজ্জাজনক মনে করা উচিত নয়। এসব বিষয় রণাঙ্গনের অবশ্যম্ভাবী অংশ। প্রত্যেক মানুষ নিজের দেহ ও নিজের শক্তিকে মেপে দেখে তারপর এসব ঘটনাবলী নিয়ে চিন্তা করলে সে নিশ্চিত লজ্জিত হবে যে, সীমাতিরিক্ত অতিরঞ্জন করায় জিহাদের মারাত্মক ধরনের ক্ষতি হয় এবং এর ফলে বহু ধরনের মন্দ স্বভাব জন্ম নেয়। আলহামদুলিল্লাহ! আহলে হক এসব জিনিস থেকে সর্বদা পবিত্র থাকেন। যাইহােক, শহীদ কমাণ্ডার সাজ্জাদ (রহঃ) এবং তার সঙ্গে আমরা দু’জন ইসলামাবাদের একটি গ্রাম থেকে মুজাহিদদের সঙ্গে সাক্ষাত করে প্রত্যাবর্তন করছিলাম। যুদ্ধের কৌশল হিসেবে সাজ্জাদ সাহেব তার সকল সশস্ত্র দেহরক্ষীকে বিদায় দিয়েছিলেন। তিনি একজন সাধারণ লােকের বেশে সফর করতে চাচ্ছিলেন, কিন্তু পথিমধ্যে একজন সশস্ত্র সাথীকে সঙ্গে নিতে হয়। সম্মুখে অগ্রসর হলে সাধারণ ট্রাকে সেনাবাহিনীর একটি কনভয়ের মুখােমুখী হই। তারা পথচারীদেরকে থামিয়ে তল্লাশী করছিল। সেই তল্লাশীর সময় সাজ্জাদ সাহেব তার সেই মুজাহিদ সঙ্গীকে পালিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করেন। সে সৈনিকদের উপর একটি গ্রেনেড নিক্ষেপ করে পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে গ্রেনেডটি ফাটেনি। উপরন্তু সে দুইজন সৈন্যকে ধরাশায়ী করে তাদের আওতা থেকে বের হয়ে যায়। তার উপর তীব্র গােলাবর্ষণ করা হয় এবং সে আহত হয়। তবে ঐ অবস্থাতেই পালিয়ে যায়। সে সময় আমরা অটোরিক্সায় সফর করছিলাম। কারণ, আমাদের গাড়ী রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। আমাদেরকে নামিয়ে তল্লাশী করা হয়। সাজ্জাদ সাহেব দক্ষতার সাথে কাশ্মীরী ভাষা বলতে পারতেন। তিনি তাদেরকে নিশ্চিন্ত করেন যে, ঐ যুবকের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমি একজন ব্যবসায়ী আর ইনি হলেন আমার পীর সাহেব। সৈন্যরা নিশ্চিন্ত হয়ে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা রিক্সায় বসে ফিরে যাচ্ছিলাম, এসময় হঠাৎ করে তাদের গাড়ী আমাদেরকে পুনরায় ঘিরে ফেলে এবং বলে যে, আপনারা আমাদের সঙ্গে চলুন। আমরা আরেকটু তদন্ত করে আপনাদেরকে ছেড়ে দেব। তাদের নিকট বেশ কয়েকটি গাড়ী ভরা সশস্ত্র সৈন্য ছিল। তাদের সাথে আমাদেরকে নিয়ে যায়। পথে পড়ে থাকা আমাদের বিকল গাড়ীটি তারা তল্লাশী করে, তার মধ্যে এমন কিছু জিনিস পায়, যার কারণে তাদের সন্দেহ বৃদ্ধি পায়। এভাবে আমাদের গ্রেফতারীর ঘটনা ঘটে। পরিশেষে তারা আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা আমাদের সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং আমরা পুরােপুরি বন্দী হই।
জায়শে মুহাম্মাদ (সাঃ): আপনারা কোন অঞ্চলে বন্দী হন?
মাওলানা মাসউদ আযহার: ইতিপূর্বে আমি বলেছি যে, শ্রীনগরের পরে একটি শহর রয়েছে। মুজাহিদরা শহরটিকে ইসলামাবাদ বলে, আর হিন্দুরা বলে অনন্তনাগ। সেখানকার দূরবর্তী একটি গ্রাম থেকে আমরা ইসলামাবাদ শহরে যাচ্ছিলাম। পথিমধ্যে আমরা বন্দী হই।
জায়শে মুহাম্মাদ (সাঃ): আমরা শুনেছি যে, আপনাদেরকে বন্দী করার পর শহীদ সাজ্জাদ (রহঃ) আপনাকে মুক্ত করানাের জন্য নিজের পরিচয় দিয়েছিলেন?
মাওলানা মাসউদ আযহার: জ্বি হাঁ, সৈন্যরা আমাদেরকে নিয়ে যখন আমাদের গাড়ীর নিকট ফিরে আসে এবং তাদের সন্দেহ বেড়ে যায়, তখন তারা আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পের ফটকের নিকট পৌছে সাজ্জাদ সাহেব শেষ প্রচেষ্টা চালান। আমাদের দু'জনকে পৃথক পৃথক গাড়ীতে বেঁধে রাখা হয়েছিল। আমাকে আমার গাড়ী থেকে নামিয়ে সাজ্জাদ সাহেবের গাড়ীর নিকট নিয়ে আসা হয়। আমি দেখি যে, তার হাত বাঁধা রয়েছে, আর তার চোখে বিশেষ এক ধরনের দীপ্তি উদ্ভাসিত রয়েছে। তিনি জোরে জোরে বলছেন, সেই পীর সাহেবকেও নিয়ে আস এবং তােমাদের অফিসারকেও নিয়ে আস। তার গাড়ীর সম্মুখে আমাকেও দাঁড় করানাে হয়। এ সময় তাদের অফিসার সেখানে আসে। তখন সাজ্জাদ সাহেব প্রথমে আমাকে সম্বােধন করে বলেন, ‘পীর সাহেব! আমি আপনার উপর জুলুম করেছি, হয়ত আমি তারই শাস্তি পেয়েছি।’ তারপর সেই অফিসারকে বলেন, তােমাদের মঙ্গল হােক! তােমরা বিরাট সাফল্য লাভ করেছ, তােমরা হরকাতুল আনসারের প্রধান সেনাপতিকে গ্রেফতার করেছ।
একথা বলতেই অফিসারটি স্বতঃস্ফূর্তভাবে তাকে স্যালুট করে হাত বাড়িয়ে করমর্দন করে। তিনি বললেন, আমি সাজ্জাদ। আপনি এই সাফল্যের জন্য পুরস্কৃতও হবেন। কিন্তু ইনি নিরপরাধ। আপনারা একে ছেড়ে দিন। আমি মুজাহিদদের জন্য চাঁদা আদায় করার উদ্দেশ্যে তাঁকে অপহরণ করেছিলাম। তাঁর অনেক ভক্ত রয়েছে। অফিসারটি বলল, ঠিক আছে, আমরা তাকে ছেড়ে দিব। তারপর আমাদেরকে পৃথক পৃথক গাড়ীতে রাখা হয়। সে সময় তারা খুব শ্লোগান দিচ্ছিল এবং নিজেদের সফলতার জন্য আনন্দ প্রকাশ করছিল। কিন্তু এতে তাদের সন্দেহ আরাে ঘনীভূত হয় যে, এ সাজ্জাদ খান হলে তার সাথে তাে সাধারণ কোন মানুষ থাকার কথা নয়। তাছাড়া এ লােকটিকে মুক্ত করানাের জন্য সে নিজের পরিচয় প্রকাশ করে দিয়েছে। তাহলে এর মধ্যেও কোন গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। ফলে তারা আরাে তদন্ত করতে থাকে এবং মারাত্মক অত্যাচার করতে থাকে। পরিশেষে সময় পার হতে থাকে আর তারাও তথ্য উদঘাটন করতে থাকে। অবশেষে এজন্য তাদের আনন্দ আরাে বেড়ে যায় যে, তারা অন্য যে একজনকে গ্রেফতার করেছে, সেও তাদের গুরুত্বপূর্ণ একজন দুশমন।
শহীদ সাজ্জাদের জীবনের এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যে, তিনি তার এক সঙ্গীর খাতিরে এত বড় কুরবানী দেওয়ার চেষ্টা করেছেন। আমার ধারণা মতে, তিনি দীর্ঘদিন ধরে কাশ্মীরে যুদ্ধরত ছিলেন। অনেক মুজাহিদের সাথে তার সম্পর্ক ছিল। ক্যাম্পে এমন অনেক গােয়েন্দা বর্তমান ছিল, যারা সাজ্জাদ সাহেবকে জানত। ক্যাম্পে যাওয়ার পর তার পরিচয় উদঘাটিত হতই। কিন্তু তার পরিচয় প্রকাশ পাওয়ার পূর্বেই তিনি আত্মপরিচয় তুলে ধরে তার একজন সঙ্গীর মুক্তির জন্য শেষ চেষ্টা করেন। এ কাজটি নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট তার উচ্চ মর্যাদা লাভের কারণ হবে। তার মধ্যে মুজাহিদদের যেসব সদগুণাবলী ছিল, এ ঘটনা তারই বহিঃপ্রকাশ ঘটায়।
জায়শে মুহাম্মাদ (সাঃ): ইণ্ডিয়ান আর্মী আপনাদেরকে বন্দী করার পর সর্বপ্রথম আপনাদের বিরুদ্ধে মােকদ্দমা দায়ের করে, নাকি নির্যাতন চালায়?
মাওলানা মাসউদ আযহার: বন্দী হওয়ার পর থেকেই মারাত্মক ও ভয়ানক নির্যাতন আরম্ভ করা হয়। আমাদের উভয়কে পৃথকভাবে নির্যাতনের লক্ষ্য বানানাে হয়। পরবর্তীতে আমরা যেসব তথ্য জানতে পারি, তাতে অবগত হই যে, তারা আমাদেরকে প্রথম ক্যাম্পেই হত্যা করতে চেয়েছিল এবং প্রচার করতে চেয়েছিল যে, সংঘর্ষের সময় আমরা নিহত করেছি। কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর ভীতি সওয়ার করে দেন। আর সেই ভীতি সৃষ্টি হওয়ার বড় একটি কারণ, সে সময়ের ইসলামাবাদের জেলা কমাণ্ডার, আমার পরম অন্তরঙ্গ বন্ধু এবং সাজ্জাদ সাহেবের অতি ঘনিষ্ঠ সহচর শহীদ সেকেন্দার ভাই। ভীতি সঞ্চারের পিছনে তার বীরত্বের বিরাট ভূমিকা ছিল। আমরা বন্দী হওয়ার সাথে সাথেই তিনি তার সকল মুজাহিদকে একত্রিত করে উন্মাদের ন্যায় আর্মীদের ক্যাম্পসমূহে আক্রমণ আরম্ভ করেন। ফলে সমগ্র কাশ্মীরে আন্দোলন তীব্রভাবে উত্তপ্ত হয়ে যায়। সে সময় মুজাহিদগণ অগ্র-পশ্চাত ভেবে চতুর্দিক থেকে আর্মীদের উপর অগ্নিবর্ষণ শুরু করে। সম্ভবত এটিই তাদের উপর চাপ সৃষ্টি করে। তারা মনে করে যে, এদেরকে মারা হলে প্রতিশােধমূলক পদক্ষেপ আরাে তীব্র আকার ধারণ করবে। আর এজন্যই তের দিন পর্যন্ত আমাদেরকে সংবাদ সংস্থা ও অন্যান্য সব কিছু থেকে দূরে রাখার পর অবশেষে তারা আমাদের বন্দী হওয়ার কথা ঘােষণা করতে বাধ্য হয়। অন্যথায় তাদেরই একজনের কথামতে আমাদেরকে ক্যাম্পেই হত্যা করার ইচ্ছা ছিল। (আল্লাহ সর্বজ্ঞ)।
এখানে প্রসঙ্গত আমি এ কথাটিও তুলে ধরছি যে, বহু মুজাহিদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে যে, ক্যাম্পে নিয়ে যাওয়ার পর তাদের উপর অত্যাচার চালিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আর সংঘর্ষকালে নিহত হয়েছে বলে প্রচার করা হয়েছে। সুতরাং তের দিন পর্যন্ত পত্রপত্রিকায় আমাদের খবর প্রকাশ না করা, আমাদেরকে সাংবাদিকদের সামনে পেশ করা এবং আমাদেরকে গ্রেফতার করার আনন্দ উদযাপন না করা এ সবকিছু উপরােক্ত কথার সত্যায়নে সাক্ষ্য প্রদান করে। কিন্তু তের দিন পর তারা আমাদেরকে শ্রীনগরে এনে সাংবাদিকদের সম্মুখে পেশ করে এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের গ্রেফতারীর ঘােষণা দেয়। তার দু একদিন পর আমাদেরকে শ্রীনগরের বাদামীবাগে অবস্থিত আর.আর. সেন্টারে নিয়ে যাওয়া হয়। এটি ছিল একটি টর্চারিং সেন্টার। কিন্তু আমাদের বিরুদ্ধে কোন চার্জশিট দেওয়া হয়নি এবং আমাদেরকে কোন দোষে অভিযুক্তও করা হয়নি। এমনকি আইনানুগভাবে আমাদের নামও রেকর্ড করা হয়নি। বরং সাতমাস পর্যন্ত আমাদের কোন প্রকার আইনগত বৈধতা ছাড়াই সেই সেন্টারে আবদ্ধ রেখে নির্যাতনের লক্ষ্য বানানাে হয়। বিভিন্ন সময় বিভিন্নজন এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর সর্বপ্রকার অমানবিক আচরণ সকল মুজাহিদের উপর করতে থাকে। তারপর আমরা যখন জানতে পারি যে, আমাদেরকে এখানে বেআইনীভাবে রাখা হয়েছে, তখন সাথীদের মধ্যে এক চেতনার ভাব জাগ্রত হয়। তারা তীব্র প্রতিবাদ জানায়। যার ফলে আমাদেরকে জম্মুর কোটভালওয়ালের একটি জে আই সি (জয়েন্ট ইন্ট্রোগেশন সেন্টার)-এ আনা হয়। এ সময় আমাদের গ্রেফতারীকে নিয়মতান্ত্রিকভাবে রেজিষ্টার করা তাদের ইচ্ছা ছিল। কিন্তু সেখানে পরিস্থিতি খারাপ হয়ে যায়। কারাগারের ভিতরে এক হাজারের মত মুজাহিদ মুক্ত অবস্থায় ছিল। তারা আমাদের সহযােগিতা করে। তারপর সুড়ঙ্গ খনন করার সিদ্ধান্ত হয়। সুতরাং আমরা সেখানে তিন মাস রেজিষ্ট্রেশন ছাড়া অবস্থান করি। তৃতীয় মাসে তারা আক্রমন করে আমাদেরকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। প্রায় ১ মাস পর্যন্ত আমরা বিছানায় শুতে পর্যন্ত পারিনি। কিন্তু এ অবস্থাতেও তারা আমাদের উপর অমানবিক নির্যাতন চালায় এবং আমাদেরকে জম্মুস্থ যুগের কলঙ্ক তালাবতলাে জে আই সি (জয়েন্ট ইন্ট্রোগেশন সেন্টার)-এ স্থানান্তরিত করে। বন্দী হওয়ার প্রায় দশমাস পর তালাবতলাে জেআই সি-এর রেজিষ্ট্রি খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করা হয়। আমাদের এফ,আর,আই রিপাের্ট তৈরী করা হয়। নিয়মতান্ত্রিকভাবে আমাদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়। যাকে আই আর বলে। ইন্ট্রোগেশন রিপাের্ট তৈরী করা হয়। তারপর সেটাকেই ভিত্তি করে আমাদের উপর দু'বছরের পাবলিক ল' আরােপ করা হয়, যাকে
পি,এস,এ বলে এবং আমাদেরকে তিহার কারাগারে স্থানান্তর করা হয়। তিহার কারাগারে দু বছর কাটানাের পর আমাদেরকে অন্য একটি আইনী ধারায় আটকে রাখা হয় এবং বন্দী হওয়ার প্রায় সােয়া পাঁচ বছর পর প্রথমবার আমাদেরকে টাডা কোর্টে হাজির করা হয়। আপনাদের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এই যে, সােয়া পাঁচ বছর পর্যন্ত আমাদের সম্পর্কে কোন চার্জশিট দেয়া হয়নি এবং কোন দোষে দোষারােপ করা হয়নি বরং আমাদেরকে আইনগত এমন কোন সুবিধাও প্রদান করা হয়নি, যার ভিত্তিতে আমরা কোন কোর্টের শরণাপন্ন হতে পারি বা কোন আদালত থেকে সুবিচার লাভ করতে পারি।
জায়শে মুহাম্মাদ (সাঃ): আপনার বিরুদ্ধে ভারত সরকারের কি কি অভিযােগ ছিল?
মাওলানা মাসউদ আযহার: টাডা কোর্টে আমার বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে আমাকে বিশ্বের বড় একজন সন্ত্রাসী, অনেক দেশে গিয়ে জিহাদের দাওয়াত দাতা, মুজাহিদদের সমর্থক, তাদের আর্থিক সাহায্যকারী এবং জিহাদে অংশগ্রহণকারী একজন মুজাহিদ (মিলিট্যান্ট) সাব্যস্ত করা হয়। জজকে বলা হয়েছিল যে, এ লােক ভারতের নিরাপত্তার জন্য বিরাট হুমকিস্বরূপ। ভারতের ভিতরে শ্রীনগরে আমার তৎপরতার কোন বিষয় লিপিবদ্ধ করা হয়নি। বরং আমার সাধারণ জীবন সম্পর্কে এই দোষ আরােপ করে পেশ করা হয়। কিন্তু আট নয় মাস পর জজের সম্মুখে পেশ হওয়ার পর জজ সেই মামলায় আমাকে নির্দোষ সাব্যস্ত করে। কিন্তু সরকার যখন জানতে পারে যে, জজ আমাকে নির্দোষ সাব্যস্ত করছে, তখন তারা সিভিল কোর্টে সুড়ঙ্গ খননের মামলায় (যেটি কোর্ট ভলওয়ালে খনন করা হয়েছিল) ট্রায়াল শুরু করে। সেখানকার জজ ছিল একজন মহিলা। সেই মামলা থেকে মুক্ত হওয়ার সময় নিকটবর্তী হতেই নতুন করে এই মিথ্যা মামলা আমার নামে দায়ের করে যে, সে ঈদের দিন কারাগারের ব্যবস্থাপকদের উপর পাথর নিক্ষেপ করেছে এবং মুজাহিদদেরকে ছাদে ডেকে এনে সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে বাধ্য করেছে। তারপর এমনি আরাে পাঁচ ছয়টি মামলা দায়ের করা হয়। কিন্তু তখন মাত্র দ্বিতীয় মামলার ট্রায়াল চলছিল এমন সময় আল্লাহ পাক নিজেই সমস্ত মামলা খতম করে দেন।
জায়শে মুহাম্মাদ (সাঃ): টাডা কোর্ট আপনার মুক্তির আদেশ জারি করার পর এবং আপনাকে যাবতীয় দোষ থেকে মৌলিকভাবে নির্দোষ
ঘোষণা করার পর আপনার উপর কিসের ভিত্তিতে অন্যসব মােকদ্দমা চালানাে হয়। আপনি তাে ইতিপূর্বেই নির্দোষ প্রমাণিত হয়েছেন।
মাওলানা মাসউদ আযহার: এ কথা সেই দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা যেতে পারে, যেখানে মানবতা আছে। দীর্ঘদিন ধরেই ভারত মানবীয় কানুন থেকে বঞ্চিত। আমি সেখানকার কারাগারসমূহের অবস্থা যদি আপনাদেরকে সবিস্তারে বলি, তাহলে আপনারা বিস্ময়াভিভূত হবেন যে, ভারতের লােকেরা কোন্ পরিবেশে ও কেমন অবস্থায় বাস গ্রহণ করছে। আমাদের কয়েকজন সাথী, যারা এখনও কারাগারে বন্দী রয়েছে তাদের বিরুদ্ধে এই মােকদ্দমা দায়ের করা হয়েছে যে, তারা কারাগারের এক লােকের উপর পাতিল নিক্ষেপ করেছে। তারা কোর্টে একটি পাতিল হাজির করে বলে যে, এটি তার হাতিয়ার ছিল। একদিকে কাগজপত্রে লিখেছে যে, এরা বিশ্বের খুবই ভয়ানক ও মারাত্মক সন্ত্রাসী। অপরদিকে তারাই যাবতীয় মামলা থেকে নির্দোষ প্রমাণিত হলে তাদের উপর পাতিল নিক্ষেপ করার মামলা দায়ের করে তাদেরকে আটকে রেখেছে। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযােগ্য আমাদের মাওলানা আবু জান্দাল সাহেব। তাকে চারার শরীফের ঘটনায় গ্রেফতার করা হয়। বর্তমানে সেখানে ২২ জন সাথী এমন রয়েছেন, যাদের সম্পর্কে সেখানকার সকল আদালত পুশব্যাক করার আদেশ জারি করেছে। অর্থাৎ তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার আদেশ রয়েছে। তাদের কারাে কারাে কাগজপত্র এখন আমার নিকট পৌঁছেছে। কিন্তু তারপরও তাদেরকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে। আপনাদের হয়ত মনে আছে যে, আমি যখন প্রথম সাংবাদিক সম্মেলন আহবান করি, তখন আমি সংবাদপত্রের এমন একটি রিপাের্টের ফটোকপি সেখানে বিতরণ করেছিলাম যে, ৬০ জন পাকিস্তানী তিন/সাড়ে তিন বছর ধরে বিভিন্ন থানায় পড়ে আছে। তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য আদালত রায় দিয়েছে। কিন্তু সেখানকার প্রশাসকরা বলে যে, তাদেরকে পাঠানাের মত পয়সা আমাদের কাছে নেই। তাই তাদেরকে কয়েক বছর ধরে কারাগারে আটক রাখা হয়েছে। যে দেশের আইনের এই অবস্থা সেই দেশ সম্পর্কে এসব প্রশ্নের কী উত্তর দিতে পারি?
জায়শে মুহাম্মাদ (সাঃ): টাডা কোর্টের ব্যাখ্যা কি? 
মাওলানা মাসউদ আযহার: টাডা একটি বাক্যের সংক্ষিপ্ত রূপ। যার। অর্থ—সন্ত্রাস নিরােধ আইন। ভারত সরকার এই আইন তৈরী করেছে। যা বিশ্বের কোন দেশের আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই আইনের দৃষ্টিতে পুলিশের সম্মুখে প্রদত্ত বিবরণ যে কোন বিবাদীর বিরুদ্ধে প্রমাণস্বরূপ গ্রহণ করা হয়। অথচ আপনারা অবগত আছেন যে, পুলিশের সামনে প্রদত্ত বিবরণ আদালত সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণাদির আলােকে পরখ করে থাকে। কিন্তু টাডার মধ্যে এর সুযােগ মাত্রও নেই। বরং দোষী ব্যক্তি পুলিশের নির্যাতনের শিকার হয়ে যে বিবরণ দেয় এবং তার উপর তার টিপসই বা দস্তখত থাকে, সেই বিবরণ প্রমাণ্যরূপে আদালতে গ্রহণযােগ্য হবে এবং সেজন্য দায়ী ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে। টাডা আইনের কয়েকটি ধারা রয়েছে। তার মধ্যে সর্বাধিক শিথিল ধারা ছিল ৫ নাম্বার। যাতে ১৫ বছরের শাস্তির বিধান রয়েছে। আর সবচেয়ে মারাত্মক ধারা হল ২নং ও ৩নং ধারা। টাডার জন্য পৃথক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। যেগুলাে হাইকোর্টের সমকক্ষ। সুতরাং টাডা আদালত থেকে যে শাস্তিপ্রাপ্ত হবে তার শুধুমাত্র সুপ্রিমকোর্টে আপিল করার সুযােগ থাকে। সে হাইকোর্ট বা অন্য কোন কোর্টে আপিল করতে পারে না। টাডা আইনে ধৃত বা তার টার্গেট ৯৫ শতাংশ মুসলমান। জম্মু, বােম্বাই ও উত্তর প্রদেশের মুসলমানদেরকে এই আইনের টার্গেট করা হয়। এমনকি কোন কোন মুসলমানকে খঞ্জর এবং ক্ষুর রাখার দায়েও টাডা আইনের অধীনে শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে ঝুলিয়ে রাখা হয়। এমনিভাবে একটি পশুর উপরও টাডা আইন আরােপ করা হয় বলে একটি খবর প্রসিদ্ধ রয়েছে। কারণ, কয়েকজন মুজাহিদ তার উপর আরােহণ করে ঘােরাফেরা করত। ঘােড়াটিকে পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়। তাকেও টাডা আইনের অধীনে বন্দী করা হয়। যাই হােক, এই অন্ধ আইনের অনেক হাস্যকর ব্যবহার হয়েছে। এই আইনের একটি নিকৃষ্টতম দিক এই যে, এতে জামিন পাওয়া অসম্ভব। দীর্ঘ সময় এর ট্রায়াল চলতে থাকে। যাই হােক আমাদের উপর টাডার ২ ও ৩নং ধারা আরােপ করে আদালতে পেশ করা হয়। যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের নীচে কোন শাস্তি ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামীনের অনুগ্রহ যে, টাডা কোর্টের জজ এই মামলাকে মিথ্যা সাব্যস্ত করে এবং আমাদেরকে নির্দোষ প্রমাণ করে। কিন্তু তার পরপরই তারা সুড়ঙ্গের মােকদ্দমা দায়ের করে আমাদেরকে অন্য কোর্টে স্থানান্তর করে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): টাডা কোর্টের জজ ভারত সরকারের চাপ সত্ত্বেও আপনাকে কিভাবে নির্দোষ সাব্যস্ত করে?
মাওলানা মাসউদ আযহার: একজন জজের যে কোন রায় প্রদানের জন্য অবশ্যই কোন না কোন অবলম্বন থাকতে হয়। কাগজপত্র ও দলীল প্রমাণের মাধ্যমে যে কাজ পরিচালনা করতে হয় তাতে অনেক বাধ্যবাধকতাও থাকে। যে কর্তৃপক্ষ আমাদেরকে কোর্টে হাজির করে, তারা এমন কোন প্রমাণই কোর্টে পেশ করতে পারেনি, যাকে ভিত্তি করে জজ আমাদেরকে শাস্তি দিতে পারে বা কেসটি দীর্ঘদিন চালাতে পারে। কারণ, কাউকে সন্ত্রাসী লিখলেই তাে আর সন্ত্রাসী সাব্যস্ত করা যায় না। সন্ত্রাসের জন্য কোন প্রমাণ অথবা তার কোন বিবরণও সেখানে পেশ করতে হয়। এ প্রসঙ্গে একটি আশ্চর্যজনক বিষয় আপনাদেরকে বলছি, তা এই যে, জম্মু কাশ্মীরে টাডার পক্ষ থেকে সাত সহস্রাধিক মােকদ্দমা এ পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কারােই তাতে শাস্তি হতে পারেনি। তবে বছরের পর বছর লােকদেরকে তাতে জড়িয়ে আটকে রেখেছে। তবে বােম্বাইতে টাডার অধীনে কয়েকজন মুসলমানের শাস্তি হয়। এখানে এ কথাটিও উল্লেখযােগ্য যে, সেখানকার মুসলমানদের প্রতিবাদের পর এবং কয়েকটি রাজনৈতিক দলের পরস্পর দ্বন্দ্বের পর ভারতের টাডা আইন বিলুপ্ত করা হয়। তবে টাডা আদালত এখনো অবশিষ্ট রয়েছে। আদালত টাডা আইন রহিত হওয়ার পূর্বের রেকর্ডকৃত মােকদ্দমাসমূহের সমাধান করছে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কারাগারে আপনার উপর যে জুলুম চালানাে হয়েছে তার কিছু ঘটনা আমাদেরকেও শুনান।
মাওলানা মাসউদ আযহার: এ ব্যাপারে আমার বক্তব্য এই যে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাঁর বিশেষ সাহায্য ও বিশেষ রহমত দ্বারা যে অনুকম্পা করে আমাকে মুক্তি দান করেছেন, সেই রহমতকে প্রত্যক্ষ করে সেসব কথা উল্লেখ করা এবং সেসব অবস্থা বর্ণনা করা, যা আমার উপর দিয়ে বয়ে গেছে সমীচীন মনে হয় না। তবে আপনারা নিজেরাই অনুমান করতে পারবেন যে, আমি একজন মুজাহিদরূপে তাদের হাতে বন্দী হই এবং পরিচয় পাওয়ার পর তারা এ কথাও অবগত হয় যে, মুজাহিদদের সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে আমার সম্পর্ক রয়েছে। তাছাড়া সেখানে থাকতেও আল্লাহ তাআলা আমার ঈমানকে নিরাপদ রেখেছেন। অতএব মুশরিক ও ভীরু কাফেরদের পক্ষ থেকে এমন লােকের সাথে কিরূপ আচরণ হতে পারে তা আপনারা খুব ভালােভাবেই অনুমান করতে পারেন। আমার চোখের সম্মুখে যা কিছু ঘটেছে তার সবই আমার হৃদয়ে চিত্রিত আছে। আমাদের মুজাহিদ সাথীদের উপর যে অত্যাচার হয়েছে, আমরা পরস্পরের উপর যেই নির্যাতন হতে দেখেছি, তা কখনােই ভুলে যাওয়া সম্ভব নয়। মুশরিকরা ১৪শত বছর ধরে মক্কার উত্তপ্ত মরুভূমি থেকে শুরু করে জম্মু ও শ্রীনগরের টর্চারিং সেন্টার পর্যন্ত অত্যাচারের যেই ধারা অব্যাহত রেখেছে, তাতে কোন প্রকার নমনীয়তা বা স্বল্পতা সৃষ্টি হয়নি। সুতরাং সেই প্রহার, সেই দাড়ি ছেড়া, দেহের উপর দাঁড়িয়ে সেই লম্ফ ঝম্প, গালিগালাজ করা এর সব কিছুই এমন প্রত্যেক কয়েদীর সঙ্গে ঘটে, যারা মুসলমান এবং মুজাহিদরূপে মুশরিকদের হাতে বন্দী হয়। মুসলমানদের কখনােই বিস্মৃত হওয়া উচিত নয় যে, মুশরিকরা তাদের অতি বড় দুশমন-ইসলামেরও এবং মুসলমানদেরও। আমাদের একজনের জন্যও তাদের অন্তরে দয়ার স্থান নেই।
জায়শে মুহাম্মাদ (সাঃ): ভারতের কারাগারে একজন বন্দীরূপে আপনার অনুভূতি কি ছিল?
মাওলানা মাসউদ আযহার: একজন কয়েদী কি-ইবা অনুভব করতে পারে? নিশ্চয়ই সবচেয়ে বড় অনুভূতি, যা আল্লাহর পথের একজন পথিকের অন্তরে বেদনার তরবারী চালায় এবং দুঃখের বর্শা বিদ্ধ করে, তা হলাে জিহাদের ময়দানের উপস্থিতি থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি এবং আল্লাহ পাক হয়ত দ্বীনের খিদমত ও জিহাদের কাজ থেকে বঞ্চিত করেছেন এই শংকা। অথচ আমরা সেখানে পরস্পরকে এ বিষয়ে সান্ত্বনা দান করতাম। আমি নিজেও আমার বন্দী সাথীদেরকে এ কথা স্মরণ করিয়ে দিতাম যে, আপনারা জিহাদ থেকে বঞ্চিত নন, বরং আপনাদের খিদমত জিহাদের ময়দানের খিদমতরূপেই লিপিবদ্ধ করা হচ্ছে। যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, সে যতক্ষণ পর্যন্ত নিজের বাড়ীতে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জামিন এবং তার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। তার প্রতিটি মুহূর্ত জিহাদের ময়দানে অতিবাহিত হচ্ছে। স্বয়ং হযরত উমর বিন আবদুল আযীয (রহঃ) আল্লাহর পথে বন্দী কিছু লােকের নিকট একটি পত্র লিখেন। তাতে তিনি লিখেছিলেন, আপনারা নিজেদেরকে বন্দী মনে করবেন না, আপনারা প্রকৃতপক্ষে বন্দী নন। বরং আল্লাহর পথের এমন মুজাহিদ, যাদেরকে আল্লাহর ভাল লেগেছে, বিধায় তিনি আপনাদেরকে তার পথে আটকে রেখেছেন, এ সকল কথা একে অপরকে স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও এই অনুভূতি অন্তরকে খুব আচ্ছন্ন করে রাখত যে, দ্বীনের কাজ থেকে এক ধরনের বঞ্চনায় পড়ে গেছি। সুতরাং আমরা পরস্পরকে মনে করাতে থাকি যে, আমাদের এখানে থাকাকালে খুব বেশি পরিমাণে নেক আমল করা উচিত এবং কারাগারে থেকেও জিহাদের আমলকে যতটুকু সম্ভব জীবন্ত রাখা দরকার। জিহাদের লিখিত ও মৌখিক দাওয়াতে লিপ্ত থাকা দরকার। কারণ, আমাদের ইহকাল তাে এদিক থেকে বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে, আমরা জিহাদের আমলী ময়দান থেকে বঞ্চিত। আল্লাহ না করুন, আমাদের আখেরাতও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের চেয়ে অধিক হতভাগা আর কে হবে? এ কথার আলােচনায় সাময়িকভাবে আমাদের বেদনার উপশম হত। সাথীরা অধিকহারে নেক আমলে লিপ্ত হত। কুরআন মাজিদের সঙ্গে সর্বাধিক সম্পর্ক রাখত। পুরা ওয়ার্ডে এমন পরিবেশ বিরাজ করত, যা উত্তম কোন স্থানেও হয়ত পাওয়া যাবে না। যাই হােক, এই বঞ্চিত হওয়ার অনুভূতি একদিকে পেরেশানীর কারণ হত, অপরদিকে সাহসও বৃদ্ধি করত এবং অন্তরে এই উদ্দীপনা সৃষ্টি করত যে, যেভাবে হােক এসব প্রতিবন্ধকতা ছিন্ন করে আমাদের সাধ্যমত আমরা কিছু করব। সুতরাং এই অনুভূতির ফলেই আমরা দু' দু'বার সুড়ঙ্গ খনন করি। আলহামদুলিল্লাহ! অথচ এটি সহজ কোন কাজ ছিল না। কিন্তু আল্লাহর পথের কয়েকজন মুজাহিদ সাহস করে কাজ করার ফলে দুশমনের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত কারাগারে একবার ষাট ফুট দীর্ঘ আর দ্বিতীয় বার একশ’ বিশ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খনন করতে সফল হয়। এই অনুভূতির ফলেই কারারক্ষীদের সঙ্গে আমাদের কয়েকবার সংঘর্ষও হয় এবং জিহাদের অংশ হিসেবে নিয়মতান্ত্রিকভাবে রাতে পাহারা চলতে থাকে। কয়েকভাবে জিহাদী গ্রুপও তৈরী করা হয়। এই অনুভূতির ফলেই কারা অভ্যন্তরে জিহাদের প্রশিক্ষণ চলতে থাকে। নিয়মিতভাবে টহল দেওয়া হত। সাথীরা পরস্পরকে দৈহিক কসরত ও কৌশল শিক্ষা দিত। এই অনুভূতির ফলে কারাগারের কঠোর আইন ভঙ্গ করে জিহাদ বিষয়ে অধিকহারে প্রবন্ধ লিখে তা বাইরে পাঠানাের চেষ্টা চলত। এই অনুভূতির ফলে সেখানে দরসে কুরআন এবং জিহাদের পাঠদানের নিয়মিত আসর চলতে থাকে এবং জিহাদের দাওয়াতের ধারাও চলতে থাকে।
উপরােক্ত অনুভূতির সাথে সাথে মন ও মগজে এই অনুভূতিও আচ্ছন্ন হয়ে থাকত যে, আমাদেরকে বন্দী করে দুশমনের মস্তিষ্কে যেই অহংকার নেশার মত সওয়ার হয়ে আছে, তা ধুলিস্মাৎ হয়ে যাক। তারা একে নিজেদের বিরাট সফলতা ও অর্জন মনে করছিল যে, তারা (তাদের কথামত) এমন নামকরা মুজাহিদ গ্রেফতার করেছে, যার কারণে তাদের বাহিনীর সাহস বৃদ্ধি পেয়েছে। দম্ভে তাদের কর্তৃপক্ষের পা মাটিতে পড়ছে না। সুতরাং যখনই তাদের সাথে আমাদের সাক্ষাৎ হত, তখনই তারা আমাদের মধ্যে তীব্রভাবে এই প্রতিক্রিয়া সৃষ্টি করত যে, তারা বিজয়ী আর আমরা পরাজিত। তারা তাদের এই বিজয়ের গীত গাইতে অত্যন্ত সচেষ্ট থাকত। সুতরাং বার বার এই সংবাদ সম্বলিত রিপাের্ট প্রচার করত। বিভিন্ন প্রকার মিথ্যা কাহিনী ও বানােয়াট আলেখ্য বানিয়ে তাদের বীরত্বের কথা প্রচার করত। এসব দেখে আমাদের মনে হত, কোনভাবে যদি তাদের অহংকার চূর্ণ করা যেত। সুতরাং আমরা সেখানে থাকতে যখনই একাকী কিংবা সম্মিলিতভাবে দুআ করতাম, তখন এই দুআই করতাম যে, “হে আল্লাহ! আমাদেরকে মর্যাদাপূর্ণ কোন পন্থায় মুক্ত কর, যাতে কুফরের নাক ধূলায় মিশে যায়। তাদের অহংকার চূর্ণ হয়ে যায় এবং তাদের মস্তিষ্কে সওয়ার অহংকার লাঞ্ছনায় পরিণত হয়।” আলহামদুলিল্লাহ! আল্লাহ পাক সে দুআ কবুল করেছেন। যে আঙ্গিকে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন, তার দ্বারা আলহামদুলিল্লাহ উক্ত সকল উদ্দেশ্যই সফল হয়েছে। এছাড়া এমন আরাে অনেক প্রতিক্রিয়া রয়েছে, যেসব প্রতিক্রিয়ার সম্পর্ক মানুষের ব্যক্তিগত জীবনের বা সামাজিক জীবনের সঙ্গে। যেগুলাে কারাজীবনে মানুষের মন-মগজকে আচ্ছন্ন করে রাখে। আমরা প্রতিক্রিয়ার জগত থেকে খুব বেশি দূরে থাকতে সচেষ্ট ছিলাম। কারণ, কোন কোন প্রতিক্রিয়া মারাত্মক ক্ষতিকরও হয়ে থাকে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কারাগারে থাকাবস্থায় আপনার অনেক লেখা এবং চিঠিপত্র বাইরে আসে, তা কি করে সম্ভব হয়? সেসব বাইরে আসায় কি আপনার উপর অত্যাচারের মাত্রা বেড়ে যাইনি?
মাওলানা মাসউদ আযহার: আল্লাহ রাব্বুল আলামীনের উপর যদি একজন মুসলমানের পূর্ণ আস্থা থাকে এবং পবিত্র কুরআন মাজীদে বর্ণিত আল্লাহর সাহায্যের ঘটনাবলীর উপর দৃষ্টি থাকে, তাহলে সে উত্তমভাবে বুঝতে পারবে যে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাঁর নিকট দুআর জন্য ব্যাকুল হৃদয়ের কোন আকুতি এবং তাঁর সমীপে যাঞ্চাকারীর হাত কখনও বিফল ফিরিয়ে দেননা। শুরু থেকেই আমাদের বাসনা ছিল, আমরা যেন জিহাদের কাজ থেকে বঞ্চিত না হই। কিন্তু একবছর পর্যন্ত কলম কাগজের সম্পর্ক গড়ার ব্যবস্থা হয়ে ওঠেনি। পরবর্তীতে আল্লাহ তাআলা এই সম্পর্ক গড়ারও তাওফীক দান করেন। এর উপকরণের ব্যবস্থা করেন। রসদও যােগাড় করে দেন। বুদ্ধিও দান করেন। তাও এমন বিস্ময়কর ব্যবস্থাপনার মাধ্যমে যে, আমার স্মরণ আছে যে, কারাগারে থাকা অবস্থায় সাড়ে ছয়শ'র অধিক পত্র লিখেছি। যার অধিকাংশ পত্র কারা আইনের পরিপন্থীভাবে লেখা হয় ও পাঠানাে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, তার মধ্য থেকে অল্প কিছু চিঠি খােয়া গেছে। অবশিষ্ট সবগুলাে চিঠিই যাদের নামে লেখা হয়েছিল তাদের নিকট পৌঁছে যায়। এসব চিঠি এমন একটি ভাণ্ডার, যার দ্বারা ইনশাআল্লাহ জিহাদের কাজে এবং কিছু মুসলমানের অবশ্যই উপকার হবে। এমনিভাবে কারাগারে বসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিহাদ ও অন্যান্য বিষয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখার তাওফীক দান করেন। আর এটি শুধুমাত্র তার অনুগ্রহ ও অনুকম্পা। এর মধ্যে আমাদের কারােরই যােগ্যতার অংশ নেই। সম্ভবত এর মধ্য থেকে এক দুইটি প্রবন্ধ ছাড়া আর কোনটিই বিনষ্ট হয়নি। তবে আমার রচিত পূর্ণাঙ্গ একটি গ্রন্থ অগ্নি উদরে নিক্ষেপ করতে হয়। কারণ, পরিস্থিতি সে সময় অনুকুল ছিল না। সেই পাণ্ডুলিপি আমার কাছে রাখা মারাত্মক বিপদের কারণ হওয়ার সম্ভাবনা ছিল। কোন প্রবন্ধ যখন পাঠিয়ে দিতাম এবং তা ছেপে বের হওয়ার সংবাদ পেতাম, তখন ধারণা হত যে, এখন শত্রুর জুলুম নির্যাতন বৃদ্ধি পাবে। তাদের নিকট এর সংবাদ পৌছবে। সুতরাং দুশমন জিজ্ঞেস করলে জবাব দেওয়ার জন্য বিভিন্ন হিলা-বাহানা তৈরী করে রাখতাম। কিন্তু বড় আশ্চর্যের কথা এই যে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। ফলে এসব খবর দুশমন জানতে পারেনি কিংবা জানতে পারলেও তারা ভেবেছে যে, সম্ভবত তাদের নাম দিয়ে অন্য কেউ এগুলাে লিখছে। কারণ, নিজেদের নিরাপত্তা ও সিকিউরিটি ব্যবস্থার উপর তাদের গর্ব ছিল। আল্লাহর অনুগ্রহ যে, সবকিছু যথাস্থানে পৌঁছে যায়। এখনও কারাগার থেকে প্রেরিত সাথীদের বেশির ভাগ চিঠি ও জিনিসপত্র আসছে। কোন কোন জায়গায় অত্যধিক কঠোরতা সত্ত্বেও আল্লাহ তাবারাকা ওয়াতায়ালা কঠোরতা কারীদের মাধ্যমে এসব জিনিস বাইরে পৌঁছিয়ে থাকেন এবং তাদেরকে এমন অনুগত ও অধীন বানিয়ে দেন যে, তারা মুজাহিদদের কাজ করতে বাধ্য হয়। আর এটি এমন একটি জিনিস, যা ইনশাআল্লাহ কখনই শেষ হবে না।
জায়শে মুহাম্মাদ (সাঃ): আমরা শুনেছি যে, আপনি মুক্তি লাভের পর কারাগারের যেসব অবস্থা লিখে প্রচার করার দরুন কারাগারে বন্দী সাথীদের উপর অত্যাচার করা হয়েছে। এ সম্পর্কে কিছু বলুন।
মাওলানা মাসউদ আযহার: কারাগারের ভয়ংকর ও বেদনাদায়ক পরিবেশে আমার সঙ্গে যেসব সাথী ছিলেন, আমার অন্তরে তাদের জন্য যেই সমবেদনা ও ভালবাসার প্রেরণা রয়েছে, তা হয়ত অন্য কারাে অন্তরে থাকতে পারে না। তাদের সম্পর্কে আমি যতটুকু সজাগ আর কেউ বােধ হয় এতটুকু সজাগ নয়। আমার উপর তাদের অসংখ্য অনুকম্পা রয়েছে। কারাজীবনে আমার সঙ্গে তারা যে আচরণ করেছেন, সত্যিই তা ঈর্ষনীয়। আমি তাদের নিকট কৃতজ্ঞ ও ঋণী। এমতাবস্থায় এমন কোন পদক্ষেপ আমি নিতে পারি না, যার ফলে তারা কষ্ট পেতে পারে। আলহামদুলিল্লাহ, লেখার কাজে আমি খুব সতর্কতা অবলম্বন করি। আমি আমার ছয় বছরের কারাজীবনের অভিজ্ঞতা সামনে রেখেই এসব লিখেছি। কিসের দ্বারা তাদের উপর নির্যাতন বৃদ্ধি পেতে পারে এবং কিসের দ্বারা পারে না সে অভিজ্ঞতা আমার আছে। আল্লাহ পাকের দয়া! কয়েকদিন পূর্বে কারাগারের একজন সাথীর পত্র এসেছে। তাতে সে লিখেছে, আপনার মুক্তির পর আমাদের উপর নির্যাতন হ্রাস পেয়েছে। কারণ দুশমনদের এখন আশংকা রয়েছে যে, তাদের একজন সাথী বাইরে বের হয়েছে। আর তার প্রতি হাজার হাজার লাখ লাখ মানুষের সমর্থনও রয়েছে। আমরা তার সাথীদেরকে উত্যক্ত করলে বা কষ্ট দিলে আমাদের থেকে ভয়ানক প্রতিশােধ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
যাই হােক মুশরিকরা তাদের সহজাত ভীরুতার কারণে—যা তাদের প্রত্যেকের মধ্যে ব্যক্তিগতভাবেও বিদ্যমান এবং তাদের সমাজের মধ্যে সামগ্রিকভাবেও বিদ্যমান—তারা জায়শে মুহাম্মাদ (সাঃ) এর বরকতে মুজাহিদদের উপর নির্যাতন চালানাের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে এবং কোন কোন ক্ষেত্রে নিজেদের সংবরন করছে। আলহামদুলিল্লাহ, সাথীরা সেখানে উৎকৃষ্টমানের জীবন যাপন করছে। আমার আশা, আল্লাহ তাআলা তাদেরকে অতিসত্বর মুক্তিদান করবেন।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কারাগারে বন্দী থাকাকালে আপনাকে মুক্ত করার চেষ্টা অবশ্যই হয়েছে, বা আপনি নিজেও চেষ্টা করেছেন। এ সম্পর্কে আমাদেরকেও কিছু বলুন।
মাওলানা মাসউদ আযহার: এটি বড় আকর্ষণীয় ও দীর্ঘ এক উপাখ্যান। আমি তা সংক্ষেপে বলার চেষ্টা করব। এ আলেখ্য মনােমুগ্ধকর হওয়ার সাথে সাথে ঈমানদীপ্তও বটে। মুসলমানদের অন্তরে পরস্পরের কেমন মর্যাদা ও মূল্য রয়েছে এবং মুজাহিদদেরকে পরস্পরের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করা প্রয়ােজন, তা এসব ঘটনা আরাে স্পষ্ট করে তুলে ধরে। যাই হােক, মুক্তি পেলাম ছয় বছর ২৪ দিন পর। তবে এজন্য বন্ধু ও মুজাহিদ সাথীগণ যে পরিমাণ চেষ্টা করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যােগ্য এবং ইতিহাসের এক আলােকজ্জ্বল অধ্যায়। সংক্ষেপে এবং ইঙ্গিতে সেসব প্রচেষ্টার কথা আলােচনা করব।
আমরা বন্দী হওয়ার পরপরই ইসলামাবাদের (অনন্তনাগ) তৎকালীন জেলা কমাণ্ডার শহীদ সেকান্দার ভাই (রহঃ) (যার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল) অল্পক্ষণের মধ্যেই তার সকল মুজাহিদ বাহিনীকে সর্বত্র ছড়িয়ে দেন এবং শক্তি প্রয়ােগ করে আমাকে মুক্ত করার সীমাহীন চেষ্টা চালান। সেই উদ্ধার অভিযানে কত মুজাহিদ যে শাহাদতের অমীয় সুধা পান করেছেন তা আমার জানা নেই। কিন্তু সেই পনের দিন ইণ্ডিয়ান আর্মীদের জন্য বড় কঠিন সময় ছিল। তাদেরকে অনেক বিপদ ও জটিলতার সম্মুখীন হতে হয়। কারণ, মুজাহিদগণ তাদের প্রত্যেকটি কনভয়ের উপর, প্রত্যেকটি দলের উপর এবং তাদের প্রত্যেক কেন্দ্রের উপর তীব্র আক্রমন চালায়। বন্দী হওয়ার প্রায় তিন মাস পর শ্রীনগরের একটি টর্চারিং সেন্টারে থাকতে খবর পাই যে, বাইরের মুজাহিদগণ কয়েকজন বৃটিশ নাগরিককে অপহরণ করেছে এবং তাদের বিনিময়ে আমাদের মুক্তির দাবী জানিয়েছে। মুজাহিদদের এই তৎপরতা সাথীদের অন্তরে আমাদের বন্দী হওয়ার কি যন্ত্রণা রয়েছে এবং তারা এই বিষয়টিকে কত গুরুত্বের সাথে দেখছে তারই ইঙ্গিত বহন করে। তারপর জানতে পারি যে, আমাদের মুক্তি আসন্ন। টর্চারিং সেন্টারে আমাদেরকে প্রস্তুত হতে বলা হয় এবং সেখানকার আইন অনুপাতে শেষ মেডিক্যাল চেকআপও করা হয়। কিন্তু সম্ভবত এমন সময় অপহৃত লােকদের মুক্তির কোন ব্যবস্থা হয়ে যায়, ফলে আমাদের মুক্তি পুনর্বার পিছিয়ে পড়ে।
তারপর আমাদেরকে যখন জম্মু নিয়ে আসা হয়। তখন বন্দী হওয়ার প্রায় নয় মাস পর সংবাদ শুনতে পাই যে, দিল্লীতে কয়েকজন বিদেশী নাগরিককে—যাদের মধ্যে কিছু আমেরিকান ও কিছু বৃটিশ রয়েছে—অপহরণ করা হয়েছে। আলহাদীদ নামক একটি সংগঠন তাদেরকে অপহরণ করেছে এবং তাদের বিনিময়েও আমাদের মুক্তির দাবী করেছে। এই তৎপরতা জনসমক্ষে আসার কিছুদিন পরেই জানতে পারি যে, এই তৎপরতাটিও ফলাফলশূন্য অবস্থায় সমাপ্ত হয়। কিন্তু আমরা একথা বুঝতে পারি যে, বাইরে যেসব মুজাহিদ সাথী রয়েছেন, তারা এ ব্যাপারে কি পরিমাণ চিন্তান্বিত এবং কত দূর অগ্রসর হওয়ার জন্য তারা প্রস্তুত।
আমি এখানে এ কথাটি স্পষ্ট করে বলতে চাই যে, বাইরে সাধারণের জানা অজানা যত তৎপরতা হয়েছে, তার কোনটাতেই আমাদের পরামর্শ ছিল না বা তাদেরকে আমরা করতে বলিনি। বরং মুজাহিদগণ নিজেরাই অন্তরে বেদনা অনুভব করে, স্বেচ্ছাপ্রণােদিত হয়ে এবং নিজেদের দায়িত্বের কথা মনে করে যতটুকু সম্ভব হয়েছে তারা এ ব্যাপারে চেষ্টা করেছেন। যখন আমাদেরকে তিহার কারাগারে স্থানান্তর করা হয়, তখন ভারতের অধিবাসী কিছু সাথী, যারা জিহাদের সাথে খুব একটা পরিচিত ছিল না, কিন্তু তারা আমার বিভিন্ন ক্যাসেট বিশেষ করে বাবরী মসজিদ সংক্রান্ত ক্যাসেট শুনেছিল, তারা যে কোন উপায়ে কাশ্মীরের কিছু মুজাহিদের সাথে যােগাযােগ স্থাপন করে। সামান্য প্রশিক্ষণ গ্রহণ করে। কিছু অস্ত্র হাত করে। তারপর পাঞ্জাবের একটি অঞ্চল থেকে কয়েকজন সামরিক লােক এবং কয়েকজন বেসামরিক অফিসারকে অপহরণ করে কোথাও নিয়ে যাওয়ার পথে সংঘর্ষের মুখােমুখী হয়। তাতে এই সাতজন মুজাহিদও শহীদ হন এবং তাদের সাথে অপহৃত লােকেরাও মারা পড়ে। ফলে এ তৎপরতাটিও বাহ্যিক কোন ফলাফল লাভ করতে পারেনি। তবে এ ঘটনা থেকেও শিক্ষা পাওয়া যায় যে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের অনুভূতি রয়েছে। যার ফলে অজানা অচেনা এই তরুণেরা এত বড় তৎপরতা চালায়। তিহার কারাগারে থাকতেই এক রাতে আমরা সংবাদ শুনি যে, অধিকৃত কাশ্মীরের পহলগাম অঞ্চলে কয়েকজন বিদেশী নাগরিককে অপহরণ করা হয়েছে। আল ফারান নামক সংগঠন তাদেরকে অপহরণ করেছে এবং তাদের পরিবর্তেও আমাদের মুক্তির দাবী জানিয়েছে। তাদের মধ্যে কয়েকজন আমেরিকান, কয়েকজন জার্মান ও কয়েকজন বৃটিশ নাগরিক ছিল। আর একজন সম্ভবত নরওয়ের নাগরিক ছিল। এই তৎপরতাটি অনেক প্রলম্বিত হয়। এর কারণে আমাদেরকে কারাগারে নির্যাতনও করা হয়। কিন্তু আমরা এ তৎপরতা সম্পর্কে সম্পূর্ণ অনবহিত ছিলাম এবং এ কাজ কারা করছে তাও আমাদের জানা ছিল না। এ সময় আমাদের নিকট জিজ্ঞাসাবাদের জন্য দেশী বিদেশী অনেক লোক আসতে থাকে। কিন্তু আমরা তাদেরকে কিছুই বলতে পারছিলাম না। তারা আমাদের নিকট এ দরখাস্ত করে যে, আমরা তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য যেন একটি আপিল করি। তখন আমরা মানবীয় সমবেদনার ভিত্তিতে সে অনুপাতে আপিলও করি। কিন্তু পরবর্তীতে সংবাদ পাই যে, সেই পর্যটকগণ নিরুদ্দেশ হয়েছে। তারা জীবিত আছে নাকি তাদেরকে মেরে ফেলা হয়েছে তাও কেউ জানতে পারেনি। কিছুদিন পর যখন আমাদেরকে অধিকৃত কাশ্মীরের একটি কারাগারে আনা হয়, তখন সেখানে কয়েকজন বিদেশী আগন্তুকের নিকট থেকে জানতে পারি যে,এই তৎপরতায় শহীদ কমাণ্ডার সেকেন্দার (রহঃ) জড়িত ছিলেন। এ ব্যাপারে আর যার নাম নেওয়া হচ্ছিল, তিনি আমাদের একজন মুজাহিদ সাথী শহীদ কমাণ্ডার আবদুল হামীদ তুর্কি (রহঃ)। কিন্তু তখন এরা উভয়ে শাহাদত মদিরা পান করেছিলেন। তারপর একথাও শুনতে পেয়েছি যে, কয়েকটি দেশের দক্ষ সেনারা চল্লিশ দিন পর্যন্ত পহলগাম এলাকায় হেলিকপ্টার ও অন্যান্য সামরিক উপায়ে অপহৃত লােকদেরকে খুঁজে বের করার জন্য বা কমপক্ষে তাদের লাশ উদ্ধার করার জন্য বিরাট তৎপরতা চালায়, কিন্তু তাতেও তারা সফল হয়নি। এ ব্যাপারে কয়েকবার বিদেশী প্রতিনিধি দল এবং স্থানীয় প্রশাসনের লােকেরা কারাগারের বন্দীদের থেকে—যাদের মধ্যে আমরা তিনজন অর্থাৎ শহীদ কমাণ্ডার সাজ্জাদ আফগানী (রহঃ), কমাণ্ডার নাছরুল্লাহ মানসুর ও আমি শামিল ছিলাম—অনেক জিজ্ঞাসাবাদ করে। অপহৃতরা মারা গিয়ে থাকলেও তারা কমপক্ষে তাদের লাশই পেতে চাচ্ছিল। এই তৎপরতা আমেরিকা ও ইউরােপের নাগরিকদেরকে অত্যধিক পেরেশানীতে লিপ্ত করে। শেষ পর্যন্ত তাদের বিস্তারিত ঘটনা কেউই জানতে পারেনি। কারণ,এই কাজে যাদেরকে জড়িত বলা হচ্ছিল, তাদের সকলেই শহীদ হয়ে গিয়েছিলেন, আর যারা জীবিত ছিলেন, তাদের কেউই এ সম্পর্কে কিছু জানতেন না। আর যে সকল কারাবন্দীদের নাম উল্লেখ করে বলা হচ্ছিল যে, তাদের মুক্তির জন্য এই কাজ করা হয়েছে, তারা নিজেরাই এর শুরু শেষ ও মধ্য সম্পর্কে নিতান্তই অনবগত।
মােটকথা! এই তৎপরতাটিও কোন ফল ছাড়াই শেষ হয়ে যায়। আর ভারত সরকার আমাদের উপর অতি কঠোর হয়। নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করা হয়। এতদ্ব্যতীত আরাে অনেক প্রচেষ্টাই তিহার কারাগারে থাকাকালে এবং সেখান থেকে কাশ্মীরের কারাগারে ফিরিয়ে আনার পর করা হয়। যার মধ্যকার কতক তৎপরতা ছিল অত্যন্ত শক্তিশালী এবং সহজ। কিন্তু অভীষ্ঠ লক্ষ্যের অতি নিকটে এসে সেগুলাে বাহ্যিকভাবে ব্যর্থতার শিকার হয়। আর পরে আমরা চিন্তা করতাম যে, জানিনা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের কি হেকমত রয়েছে? নিশ্চয় তিনি স্বীয় বান্দাদের প্রতি কৃপাশীল, ঈমানদারদের মদদকারী এবং কাফিরদেরকে লাঞ্ছিত, অপদস্থ ও হেয় প্রতিপন্নকারী। তাঁর কোন কাজই
হিকমতশূন্য নয়। কারাগারের অভ্যন্তরে যেসব তৎপরতা চালানাে হয়েছে, তারও অতি দীর্ঘ এক আলেখ্য রয়েছে। কারণ, কারাগারের ভিতরের মুজাহিদগণ নিজেদের মুক্তির জন্য সুদৃঢ়, সুবিন্যস্ত ও সুপরিকল্পিত প্রচেষ্টা করা থেকে গাফেল ছিলেন না। কারণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শােকর যে, কারাগারে যাওয়া সত্ত্বেও তারা সেখানকার দাসত্ব মনে-প্রাণে মেনে নেয়নি। বরং দাসত্বের এই জাল ও ফাঁদ ছিন্ন করার সম্ভাব্য সকল চেষ্টাই তারা করেছেন। সেখানকার মুজাহিদগণ কোন প্রকার কুরবানী করতেই কুণ্ঠাবােধ করেননি।
কারাগারের ভিতরে অবস্থান করে মুক্তি লাভের জন্য যেসব চেষ্টা চালানাে হয়, তার মধ্যে বিরাট একটি তৎপরতা ১৯৯৪ সনেই আরম্ভ হয়েছিল। অর্থাৎ বন্দী হওয়ার বছরই যখন আমাদেরকে কোট ভলওয়ালের জে আই সিতে আনা হয় তখন। তৎপরতাটি ছিল এই-কারাগারের আভ্যন্তরীণ পরিবেশ ছিল যথেষ্ট খােলামেলা। ব্যারাকসমূহের প্রাচীর ও দরজাসমূহ ভেঙ্গে পড়েছিল। ফলে মুজাহিদরা সেখানে ২৪ ঘন্টা ঘােরাফেরা করত। দিনে ও রাতেও পরস্পরের ব্যারাকে যাতায়াতের সুবিধা ছিল। জেল কর্তৃপক্ষ অনুমান করতে পারেনি যে, আমাদেরকে কাশ্মীরী মুজাহিদদের সঙ্গে ছেড়ে দিলে তাদের কোন ক্ষতি হতে পারে। তাই তারা নির্দ্বিধায় আমাদেরকে কাশ্মীরী মুজাহিদদের সঙ্গে ছেড়ে দেয়। কিন্তু সেখানে যখন দরসে কুরআনের ধারা আরম্ভ হয় এবং ভারত সরকার সেখানে মুজাহিদদের মধ্যে যেই মতবিরােধ সৃষ্টি করেছিল, তা বিলুপ্ত হয়, তখন জেল কর্তৃপক্ষ নিজেদের ভুল বুঝতে পারে। তারা আমাদেরকে সেখান থেকে অন্য একটি ভয়ংকর টর্চারিং সেন্টার তালাবতলােতে স্থানান্তরিত করার চেষ্টা চালায়। আমাদের ১২ জন পাকিস্তানী মুজাহিদের মধ্য থেকে চারজনকে স্থানান্তর করা হয়। কিন্তু তারপর কারাগারে অবস্থানরত কাশ্মীরী মুজাহিদগণ প্রতিবাদ করে যে, আমরা আমাদের এ সকল সাথীকে সেখানে যেতে দেব না। কারণ, সেখানে ভয়ংক নির্যাতন করা হয়। এরা ইতিপূর্বেও কঠিন কঠিন নির্যাতন সহ্য করেছে এবং তাদের যাবতীয় রিপাের্ট ও তৎপরতা লিপিবদ্ধ করা হয়েছে।
মােটকথা এ নিয়েই জেল কর্তৃপক্ষ ও কারাগারে অবস্থানরত কয়েদীদের মধ্যে মতবিরােধ বৃদ্ধি পেতে থাকে। জেল কর্তৃপক্ষ শক্তিবলে আমাদেরকে সেখান থেকে বের করতে চাচ্ছিল, আর ভিতরের সহস্রাধিক মুজাহিদ তাদের শক্তিবলে আমাদেরকে ভিতরে আটকে রেখেছিল। এ পরিস্থিতিতে আমাদের পরামর্শ হয় যে, বিষয়টি এভাবে দীর্ঘসময় টিকবে না। কারণ, মুজাহিদদের সংখ্যা যতই হােক না কেন তারা ছিল নিরস্ত্র, নিরুপায় ও সহায়হীন। কারাগারের সংকীর্ণতায় আবদ্ধ বিভিন্ন অক্ষমতায় আক্রান্ত। পক্ষান্তরে জেল কর্তৃপক্ষ বড় ধরনের ফোর্স নিয়ে এলে তখন তারা তাদের চেষ্টায় সফল হবে এবং আমাদেরকে বের করে নিয়ে যাবে। তাই আমাদের কারাগার থেকে মুক্ত হওয়ার মজবুত কোন ব্যবস্থা গ্রহণ করা প্রয়ােজন। সুতরাং কোটভলওয়ালের ৭নং ব্যারাকে প্রাচীরের পাশে একটি তাঁবু টানানাে হয়। কারাগারের মধ্যে খােলামেলা পরিবেশ ছিল। সেখানে কয়েকজন মুজাহিদও তাঁবু টানিয়ে থাকত।বন্দীদের সংখ্যাধিক্যের কারণে জেল কর্তৃপক্ষ এসব তাঁবু নিজেরাই জোগাড় করে দিয়েছিল।
যাই হােক, সেই তাঁবুর ভিতর দিয়ে মাটি খনন করে তার উপর ভাল একটি কেমােফ্লোজ ছাদ বানানাে হয়। মুজাহিদগণ দিনরাত পরিশ্রম করে সেই সুড়ঙ্গ খনন করতে শুরু করে। দিনের বেলায় খনন করা হত, আর ছােট ছােট ঝুড়ির মধ্যে মাটি জমা করা হত। রাতে সাথীরা তাদের ফার্ন (কাশ্মীরের বিশেষ পােশাক) পরিধান করে তার মধ্যে সেই ঝুড়ি লুকিয়ে কারাগারের গর্তের মধ্যে এবং যেখান দিয়ে পানি নিস্কাশন হত সেসব জায়গায় নিক্ষেপ করত। আর তার ডানে বামে পাথর ফেলা হত। কারণ অত্যধিক বিস্তৃত ও প্রশস্ত এই কারাগারে পর্যাপ্ত পরিমাণ পাথর ছিল। ফলে পাথরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারও কোনরূপ সন্দেহ সংশয় হয়নি। সুড়ঙ্গ খনন করার ক্লেশপূর্ণ এই পরিশ্রমের ধারা একমাস পর্যন্ত চালু থাকে। মুজাহিদরা সারারাত পাহারা দিত এবং দিনের বেলায়ও পরিশ্রম করত। সাথে সাথে দুআও করা হত। সেই দৃশ্য ছিল বড় অপূর্ব। সেখানকার মাটি ঝরঝরে এবং পাথুরে, যে কারণে কয়েকবার উপর থেকে মাটি ধসে পড়ে সুড়ঙ্গ বন্ধ হয়ে যায়। যা পরিষ্কার করতে কয়েকদিন সময় লেগে যায়। কিন্তু তবুও মুজাহিদরা সাহস হারায়নি। প্রাচীরের নিকট থেকে সুড়ঙ্গ খনন করা আরম্ভ করা হয়েছিল, বিধায় মাত্র ৬০ ফুট খনন করতেই সুড়ঙ্গ অপর প্রাচীর পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু নভেম্বর মাসের এক রবিবারের সকালে জেল কর্তৃপক্ষ সি.ও.আর.পি.এফ এর সাতটি কোম্পানী ও অন্যান্য ফোর্স নিয়ে অতর্কিত আক্রমণ করে। ছুটির দিন হওয়ায় সাথীরা পাহারার কাজে কিছুটা গাফেল ছিল। তারা ভেবেছিল আজ ছুটির দিন, আক্রমণের সম্ভাবনা নেই। সেই অমনােযােগিতার সুযােগকে কাজে লাগিয়ে চতুর্দিক থেকে তারা মুজাহিদদেরকে ঘিরে ফেলে। উভয় দলের মধ্যে লড়াই হয়। কিন্তু মুজাহিদরা অবিচলতার সাথে লড়ার সুযােগই পায়নি। কারণ, লড়াইয়ের জন্য ছাদের উপর আগে থেকেই বিপুল পরিমাণ পাথর জমা করে রাখা হয়েছিল। পরিকল্পনা ছিল যে, আক্রমণ হলে সকল মুজাহিদ ছাদে উঠে পাথর দ্বারা মুকাবিলা করবে। কিন্তু সকলে ছাদে ওঠার সুযােগই পায়নি। অল্পকিছু মুজাহিদ ছাদে উঠতে সক্ষম হয়েছিল। তাদের অনেকেই আহত হয়ে পিছু হটেন,পরে তারা প্রচণ্ড গােলাবর্ষণ আরম্ভ করে,ফলে আমাদের সাথী নভিদ আনজুম (রহঃ) শহীদ হন। অনেক সাথী আহত হন।
পরিশেষে জেল কর্তৃপক্ষ আমাদেরকে সেখান থেকে বের করতে সক্ষম হয়। তখন তাদের কাছে সুড়ঙ্গ রহস্য উন্মােচিত হয়ে পড়ে। কারাগারের ভিতরের সুড়ঙ্গ খননের কাজটি ছিল অতি মজবুত ও সুশৃংখল। সুড়ঙ্গ খননের ঘটনাটি ভারত সরকারের বিরাট মাথাব্যথার কারণ হয়। তাদের যেসব দক্ষ লােক সুড়ঙ্গের তদন্ত করে এবং সেটি কাছে থেকে দেখে, তারা মুজাহিদদের উপর সীমাহীন পীড়ন চালায়। তারা জানতে চায় যে, আপনাদের নিকট কি কি যন্ত্র ছিল, যা দ্বারা আপনারা এই কাজ করেছেন? বস্তুত এ কাজ বাহ্যত কোন যন্ত্রপাতি ছাড়া সম্ভবপর ছিল না। পরিশেষে তারা প্রহার করতে করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু সেই রহস্য তারা মুজাহিদদের থেকে উদঘাটন করতে পারেনি। আর কি করেই বা উদঘাটন করবে? কারণ, যারা এই সুড়ঙ্গ খনন করেছিল তাদেরও জানা ছিল না যে, তাদের হাতে এত উন্নত কাজ কি করে সম্ভব হল। নিঃসন্দেহে এসবই ছিল দয়াময় আল্লাহর মদদ। 
সুড়ঙ্গ খননের দ্বিতীয় ঘটনাটি ঘটে ১৯৯৯ এর জুন মাসে। তখন আমাদের পাকিস্তানী মুজাহিদদেরকে কাশ্মীরী মুজাহিদদের থেকে পৃথক করে ভিন্ন ভিন্ন দুটি ব্লকে স্থানান্তরিত করা হয়। ব্লক দুটির মাঝখানে একটি প্রাচীর ছিল। মুজাহিদগণ পরস্পরের সঙ্গে যােগাযােগের জন্য তা অনায়াসে অতিক্রম করতে পারত। প্রাচীরটি আনুমানিক নয় ফুট উচু ছিল। আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেই যে, ১২নং ব্লকে নির্মাণ কাজের জন্য একটি ম্যানহােল তৈরী করা হয়েছিল। সেটি কেমােফ্লোজ করে রেখে দেওয়া হয়। মুজাহিদরা তা দেখে ফেলে এবং তার ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ খননের সিদ্ধান্ত নেয়। কিন্তু এবারের সুড়ঙ্গ খনন করা পূর্বেরটার তুলনায় অনেক জটিল ছিল। সে কাহিনী বাস্তবিকই দৃঢ় সংকল্পের কাহিনী। সংক্ষিপ্ত এই যে, আড়াই তিনমাসের বিরামহীন পরিশ্রমের ফলে ৬০/৭০ জন মুজাহিদ মিলে ১২০ ফুট লম্বা সুড়ঙ্গ তৈয়ার করে। কিন্তু ১৯৯৯ সালের জুন মাসের ১৪ তারিখ রাতে, তখন বরং ১৫ তারিখ শুরু হয়ে গিয়েছিল সুড়ঙ্গটি ধরা পড়ে যায়। জেল কর্তৃপক্ষের পাশবিক নির্যাতনে মুহতারাম ভাই কমাণ্ডার সাজ্জাদ আফগানী শহীদ হয়ে যান। আরাে দশজন সাথী মারাত্মক আহত হন। তাদের কারাে কারাে উভয় হাঁটু ভেঙ্গে যায়। কারাে হাত পায়ে ফাটল দেখা দেয়। এভাবে এ প্রচেষ্টাটিও বাহ্যিকভাবে নিষ্ফল রয়ে যায়। এ দুটি ছিল এমন চেষ্টা, যার জন্য অত্যধিক শ্রম ব্যয় করা হয়েছিল। এতদ্ব্যতীত অন্যান্য পরিকল্পনা সম্পর্কে বলব যে, কারাগারের যে বন্দী তার বন্দীত্বকে দাসত্ব মনে করে এবং কাজের অঙ্গনে বের হওয়ার জন্য অস্থির হয়ে পড়ে তার দৃষ্টান্ত সেই বাজপাখীর মত, যে তার সাধ্য ও সামর্থ্য মত ডানা আছড়িয়ে পিঞ্জর ভেঙ্গে ফেলার চেষ্টা করে। বারবার আহত হয়। কিন্তু চেষ্টা করা থেকে বিরত হয় না। কারণ, তার স্বভাব দাসত্বকে মেনে নেয় না। তাই অসংখ্য পরিকল্পনা করা হয়েছে। কোন কোন টর্চারিং সেন্টারেও পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে জেলারকে ক্রয় করে তার মাধ্যমে মুক্তির চেষ্টাও শামিল ছিল। কিন্তু নির্ধারিত সময় আসার পূর্বেই আমাদেরকে সেসব জায়গা থেকে স্থানান্তরিত করা হয়। এমনিভাবে আরাে কিছু চেষ্টা করা হয়, যেগুলাে বাইরের সাহায্য না পাওয়ার কারণে সফল হয়নি। কারণ, দীর্ঘদিন ভিতরে থাকার কারণে যে কেউ বাইরে বের হওয়ার জন্য কিছু না কিছু বাইরের সাহায্য সহযােগিতার মুখাপেক্ষী হয়।
মােটকথা, ছয় বছর চব্বিশ দিনের এই বন্দীকাল এমন অনেক প্রচেষ্টারই সমষ্টির নাম। যেগুলােতে আমরা মুক্তি লাভের জন্য আমাদের সকল শক্তি ব্যয় করি। পরিশ্রম করি। আমরা ইসলামের দুশমনদের উপর এই প্রভাব বিস্তার করি যে, একজন মুসলমান কখনােই মুশরিক ও কাফেরদের দাসত্ব সহ্য করতে পারে না। এসব চেষ্টার ফলে ভারত সরকারের বড় একটি ক্ষতি এই হয় যে, তারা আমাদের মধ্য থেকে কাউকে যেখানেই বন্দী রেখেছে, সেখানে নিরাপত্তার জন্য সরকারকে বিপুল ব্যয় বহন করতে হয়েছে। যার পরিমাণ কোটি টাকা। কোন কোন সময় তারও অধিক হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ এই যে, আমরা তিহার কারাগারের যেই ব্লকে থাকতাম, তার মধ্যে ১০টি সেল ছিল। সেলের বাইরে একটি উন্মুক্ত স্থান ছিল। কয়েদীরা সেখানে হাঁটাহাটি করত। তাদেরকে সকাল সন্ধ্যা সেখানে নিয়ে যাওয়া হত। কিন্তু জানি না ভারত সরকারের কি সন্দেহ হল যে, সেখানেও সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লােহার শিকের একটি প্রাচীর তৈরী করে। এতে তার অনেক অর্থ ব্যয় হয়। পরে জানতে পারি, তাদের আশংকা হয়েছিল যে, মুজাহিদ সাথীরা হেলিকপ্টারযােগে এদেরকে তুলে নিয়ে যেতে পারে। অথচ তিহার কারাগার অত্যন্ত উন্নতমানের নিরাপত্তাবেষ্টিত কারাগার। তার মধ্যে অতি উঁচু উঁচু বাংকার ও সশস্ত্র বাহিনী রয়েছে। এমনিভাবে কোটভলওয়ালেও আমাদেরকে যে কারাগারে রাখা হয় এবং জম্মুতেও যে জায়গায় আমাদেরকে বন্দী রাখা হয়, সেখানেও বিভিন্ন রকম ফোর্সকে এমন এমন বিরল বিস্ময়কর অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হত, তাদেরকে বারবার পরিবর্তন করা হত এবং তাদেরকে যােগাযােগের এমন ব্যবস্থা দেওয়া হত, যা তাদের সমপদের লােকদেরকে সচরাচর দেওয়া হত না। এমনিভাবে আমাদেরকে কখনাে কোর্টে নিতে হলে বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে তখনও নিয়মিততান্ত্রিক ব্যবস্থাপনা করা হত। কোন কোন সময় স্থলপথ অসংরক্ষিত মনে করে আমাদেরকে বিমানযােগে স্থানান্তর করা হয়েছে।মােটকথা আমাদের বিরামহীন এই চেষ্টা ও পরিশ্রমের ফলে ভারত সরকার খুবই দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে থাকে। তার বিরাট অংকের আর্থিক ক্ষতিও হয়। এখনও হচ্ছে। বরং আমার মুক্তির পরে তা আরাে বেড়েছে। কারণ, আমার মুক্তিতে তাদের আশংকা আরাে বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক তাদেরকে ইহকাল ও পরকালে অধিক ক্ষতির সম্মুখীন করুন।
জায়শে মুহাম্মাদ (সাঃ): শহীদ সাজ্জাদ (রহঃ) আপনার অতি পুরাতন বন্ধু ছিলেন, তার সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি?
মাওলানা মাসউদ আযহার: শহীদ সাজ্জাদ (রহঃ) সম্পর্কে বিস্তারিত প্রতিক্রিয়া ইনশাআল্লাহ তখন বর্ণনা করব, যখন আপনাদের পত্রিকার শহীদ সাজ্জাদ (রহঃ) বিশেষ সংখ্যা বের হবে। আমার বেশির ভাগ প্রবন্ধ ও বক্তৃতাতেও তার কথা এসে থাকে। তার শাহাদাতের বেদনাবিধূর ঘটনাও আমি বিভিন্ন মজলিসে বর্ণনা করেছি। সংক্ষিপ্ত এই যে, ১৯৯৯ এর জুন মাসে দ্বিতীয় বার সুড়ঙ্গ খনন করা হয়, তাতে তার চেষ্টা ও পরিশ্রমই ছিল বেশি। কাজের অধিকাংশ দায়িত্বও তিনি নিজের মাথায় নিয়েছিলেন। খনন করার দায়িত্বও ছিল তার উপর। ফলে আল্লাহ তাআলা এ কাজের পুরষ্কার শাহাদাত রূপে তাকে দান করেছেন। তাকে কারাগারের বিষাদময় জীবন থেকে মুক্তি দান করেছেন। মজলুম শহীদ হওয়ায় তাকে অন্যান্য শহীদের তুলনায় বিশিষ্টমণ্ডিত করেছেন। তিনি আমাদের সবার পূর্বে শাহাদত লাভ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদতের সৌভাগ্য নসীব করুন। আমাদের কাউকেই যেন তা থেকে বঞ্চিত না করেন।
জায়শে মুহাম্মদ (সাঃ): আপনার মুক্তির জন্য যে পন্থা অবলম্বন করা হয়, সে সম্পর্কে আপনি পূর্ব থেকে অবগত ছিলেন কি?
মাওলানা মাসউদ আযহার: আমি এ সম্পর্কে কিছুই জানতাম না। একদিন আমি নামায পড়ে সেলে প্রবেশ করি। অভ্যাস মাফিক খবর শােনার জন্য রেডিও অন করে হাইজ্যাকের খবর শুনতে পাই। খবর শুনে আমি এ পরিমাণ হতভম্ব ও বিস্মিত হই যে, মাটিতে না বসে আমি হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ি। অনেকক্ষণ পর্যন্ত এই সংবাদ শুনতে থাকি। তারপর নির্বাক হয়ে এই চিন্তায় হারিয়ে যাই যে, এ কি হল? আমি আগে থেকে এ সম্পর্কে কিছু জানতাম না। তবে আমি উপলব্ধি করছিলাম যে, এ নিশ্চয় মুজাহিদদের কাজ। সম্ভবত এটি আমাদের মুক্তি প্রচেষ্টার ধারাবাহিকতারই একটি অংশ। প্রত্যেক সাথীর ধারণা ছিল যে, আমার মুক্তির জন্যই এ চেষ্টা করা হয়েছে। আর ঘটনাক্রমে আমার ধারণা সঠিক প্রমাণিত হয়।
জায়শে মুহাম্মাদ (সাঃ): হাইজ্যাকের ঘটনা আরম্ভ হলে আপনার সঙ্গে ভারত সরকারের আচরণ কেমন হয়?
মাওলানা মাসউদ আযহার: এ বড় বিস্ময়কর ব্যাপার যে, এ ধরনের তৎপরতার পর সাধারণত বন্দীদের উপর অত্যধিক পীড়ন করা হয়ে থাকে। অবস্থা সংকীর্ণ হয়ে যায়। কিন্তু এ ঘটনাটি ভারত সরকারের হুঁশ বুদ্ধি এভাবে বিলুপ্ত করে দেয় যে, তাদের বুঝেই আসছিল না যে, তারা কি করবে। আমরা ভারতেই ছিলাম। সেখানকার পত্র-পত্রিকা পড়ছিলাম। রেডিও শুনছিলাম। জেল কর্তৃপক্ষও আমাদের সাথে দেখা সাক্ষাত করছিল। এই পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া এই ছিল যে, কারগীলের যুদ্ধের মত এই ঘটনাটিও ভারত সরকারকে মারাত্মক দুশ্চিন্তায় আক্রান্ত করেছে। প্রথম দুই তিনদিন পর্যন্ত তাে তারা বাইরের নিরাপত্তা দৃঢ় রাখে। কিন্তু ভিতরে আমাদের সাথে কোন কথাবার্তা বলেনি। তবে চতুর্থ বা পঞ্চম দিন আমি যখন পবিত্র রমাযান মাসে যােহর পর আমার আমলে রত ছিলাম, তখন আমাকে কারাগারের অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে জানতে পারি যে, কয়েকজন অফিসার এসেছে। তারা আমার সঙ্গে কথা বলতে চায়। তারা আমার নিকট প্রশ্ন করে যে, এই হাইজ্যাকের ব্যাপারে আপনি কিছু জানেন কি? আমি বললাম না, আমি এ ব্যাপারে কিছুই জানিনা, তখন তারা আরাে কয়েকটি প্রশ্ন করে।
আমি তাদেরকে বলি যে, আপনাদের উপর আমার বিস্ময় জাগছে যে, আপনারা আপনাদের শক্তির উপর এত বড় অহংকারও করেন এবং প্রকৃতপক্ষে আপনাদের নিকট শক্তি রয়েছেও। তারপরও আপনারা আমাদের মত অসহায় বন্দীদের নিকট সহযােগিতা নিতে এসেছেন। আলফারানের ঘটনা যখন ঘটে, তখন তিন চারজন মানুষকে মুক্ত করার জন্য আপনাদের নিকট এতগুলাে ফোর্স ছিল। কিন্তু তারপরও আপনারা আমাদের নিকট ঘুরতে থাকেন এবং এখানে বিদ্যমান মুজাহিদ কমাণ্ডারদের থেকে আপিল লিখিয়ে লিখিয়ে সারা বিশ্বে প্রচার করতে থাকেন। এই বন্দীদেরকে যদি আপনারা এত প্রভাবশালী মনে করেন তাহলে এদের উপর এত অধিক অত্যাচার চালান কেন? আপনাদের ছােট থেকে ছােট সিপাহীও যখন ইচ্ছা তাদেরকে পীড়ন করে, প্রহার করে। কথাবার্তা চলাকালে আমি লক্ষ্য করি যে, তারা খুবই পেরেশান। মনে হচ্ছিল যেন যেভাবে ইদুরের মাথা কলের মধ্যে আটকে যায়, এমনিভাবে ভারত সরকারও মারাত্মকভাবে ফাঁদে আটকে গেছে। এ কারণেই জেল কর্তৃপক্ষ খুবই সতর্ক ছিল এবং খুব ভদ্রভাবে কথা বলছিল। তবে তারা পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করছিল, যেন আমি একটি বিবৃতি প্রদান করি এবং হাইজ্যাকারদের নিকট বিমান ছেড়ে দেওয়ার জন্য আপিল করি। তাদের এ আবেদনের উত্তরে আমি বলি যে, আমি আপিল করতে প্রস্তুত আছি, কিন্তু আপনাদের অন্তরে বিমানের যাত্রীদের জন্য যেমন দরদ রয়েছে, তেমনি আমার অন্তরে কাশ্মীরের সেই লাখ লাখ মুসলমানেরও দরদ রয়েছে, যাদেরকে প্রত্যহ শহীদ করা হচ্ছে। তাই আমি আপিল করব যে, ভারত সরকার কাশ্মীরকে আযাদ করে দিক, আর হাইজ্যাকাররা বিমান ফেরত দিক। আর এ আপিলও আমি ভিনদেশী প্রচার সংস্থার সম্মুখে করব। আমার এ কথা শুনে তারা বলে যে, আপনি কাশ্মীরের কথা বলবেন না। কারণ, এটি পুরাতন সমস্যা। আর হাইজ্যাকের ব্যাপারটা নতুন। বিমানের যাত্রীদের প্রাণহানির আশংকা রয়েছে। আমি বললাম, কাশ্মীরেও তাে প্রাণহানীর সমস্যা। সেখানে প্রত্যহ অনেক লােককে হত্যা করা হচ্ছে। কাশ্মীরের লােকদের সঙ্গে তাে আমার অন্তরের সম্পর্ক আর বিমানের যাত্রীদের সঙ্গে শুধু মানবতার সম্পর্ক। আপনারা বলছেন যে, কাশ্মীরের বিষয় পুরাতন সমস্যা। তাহলে তাে এটাই আগে সমাধান হওয়া দরকার। কিছুক্ষণ কথা হওয়ার পর আমি তাদের সামনে একথা বলে বিবৃতি দানে অস্বীকৃতি জানাই যে, আপনারা আমাদের উপর অত্যাচার করতে চাইলে কোনরূপ ছাড় দিবেন না। বরং এখনই শুরু করে দিন। আর যখন আমার সহ্যের বাইরে চলে যাবে, তখন আমি চিন্তা করে দেখব যে, এখন আমি কি করব। তবে আপনারা যদি মানবতার মূল্যকে সামনে রেখে অত্যাচার করতে না চান তাহলে আমি আপনাদেরকে এ জাতীয় কোন বিবৃতি দানে প্রস্তুত নই।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কারাগার থেকে বের করে আনার পর কান্দাহার পৌঁছা পর্যন্ত আপনি কি অবস্থায় ছিলেন?
মাওলানা মাসউদ আযহার: এ সময়ের কারগুজারী আমি মুক্তিলাভ করার পর সম্পূর্ণটাই ‘যরবে মুমিন’ পত্রিকায় মারেকা (আযাদী ও লড়াই) শিরােনামে দুই তিন পর্বে লিখেছি, পাঠকগণ বইটি অধ্যয়ন করলেই ভাল হবে।
জায়শে মুহাম্মাদ(সাঃ): মুক্তির সময়ে আপনার প্রতিক্রিয়া কি ছিল?
মাওলানা মাসউদ আযহার: আমার জানা নাই যে, আমার মুক্তি তৎপরতার শুরু কোনটিকে ধরা হবে? যদি কারাগার থেকে বের হওয়াকেই মুক্তি ধরা হয়, তাহলে সে সময়ের প্রতিক্রিয়া একরকম ছিল, আর যদি কান্দাহারে বিমান অবতরণ করার সময়কে মুক্তির সময় ধরা হয়, তাহলে আমার সে সময়ের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। সার্বিক অবস্থা ছিল এই যে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শােকর আদায় করছিলাম। আমার অন্তরে একটি আনন্দ ও পুলকও ছিল। আমার মুক্তির চেয়েও অধিক ইসলামের বিজয় এবং মুজাহিদদের সফলতার আনন্দ আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। প্রকৃতপক্ষে সে সময় ভাবাবেগের যেই ভীড় আমার অন্তরে ছিল, তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আমি তখনও আল্লাহর শােকর আদায় করেছি এবং পরবর্তীতে ঘটনাটি স্মরণ হলেই আমার হৃদয়-মন কৃতজ্ঞতায় ভরে উঠে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কারাগারে আপনার সঙ্গে অনেক সাথীই ছিল, যখন আপনি মুক্তিলাভ করছিলেন, তখন তাদের সম্পর্কে আপনার মনের আবেগ কি ছিল?
মাওলানা মাসউদ আযহার: তাদের বিচ্ছেদ আমার জন্য বড় বেদনাদায়ক ছিল। তারা আমার অতি নিকটতম সহচর ছিলেন। তাদের সঙ্গে আমার ঈমান ও জিহাদের আত্মীয়তা ছিল। আল্লাহর জন্য তাদের সকলকে ভালবাসতাম। আমাদের জীবনের বেদনাপূর্ণ কয়েকটি বছর একই সঙ্গে অতিবাহিত হয়। তারা যেভাবে আমার মত অধম ইনসানের খেদমত করেছে এবং সর্বতোভাবে সহযােগিতা ও আরামের ব্যবস্থা করার চেষ্টা করেছে এবং কারাগারে থাকতে আমাকে হেফাজত করার যে চিন্তা তাদের ছিল, আমি তা কখনও ভুলতে পারব না। আমি তাদের কাছে বড় কৃতজ্ঞ। এখনও প্রায় সময় আমি তাদের কথা স্মরণ করে থাকি। এখন আমার জীবনের লক্ষ্যসমূহের অন্যতম প্রধান লক্ষ্য এই যে, আল্লাহ তাআলা তাদেরকে অতিসত্বর মুক্তি দান করুন।
জায়শে মুহাম্মাদ (সাঃ): ভারত সরকার হাইজ্যাককে ব্যর্থ করতে সফল হয়নি কেন? এ ব্যাপারে আপনার ধারণা কি?
মাওলানা মাসউদ আযহার: ভারত সরকার এ সম্পূর্ণ ঘটনায় কেন ব্যর্থ হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোন একটি কারণ বর্ণনা করা সম্ভব নয়। ভিতর ও বাইরের এমন অনেক কারণ দৃষ্টিগােচর হচ্ছে, যে সবের কারণে ভারতকে এমন শিক্ষণীয় পরাজয়ে পর্যুদস্ত হতে হয়।
প্রথমতঃ মনে হয় যে, যে সকল মুজাহিদ এই কাজ সম্পাদন করেছেন, তারা ছিলেন পরিপূর্ণ নিষ্ঠাবান ও দৃঢ়সংকল্প। আর নিষ্ঠা ও দৃঢ়সংকল্প সহকারে প্রাণ হাতে নিয়ে জিহাদের ময়দানে পা ফেললে পৃথিবীর সমস্ত শক্তি মিলেও সে পদক্ষেপকে ঠেকাতে পারে না। এটি বহু শতাব্দীর অভিজ্ঞতা, যা ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে। ভারতের পরাজয়ের দ্বিতীয় কারণ হলাে, বিমান ছিনতাইকারীদের যথাসময়ের যথােপযুক্ত তৎপরতা। তারা যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে কোনরূপ বিলম্ব করেনি। আপনারা তাে পত্র-পত্রিকায় এর বিস্তারিত বিবরণ পড়েছেন, যা থেকে এমন মনে হয় যে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে তাদের পথপ্রদর্শন করা হচ্ছিল, যে কারণে তারা যথাযথ সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছিল। যেমন, প্রথমেই যদি বিমানটি লাহােরে অবতরণ করানাে হত, তাহলে বাহ্যত হাইজ্যাকিং ব্যর্থ হত। অমৃতসরে অবতরণ করে যতটুকু সময় সেখানে অবস্থান করেছে, তার চেয়ে যদি কয়েক মিনিট বেশী সেখানে অবস্থান করত, তাহলেও তাদের ক্ষতির কারণ হত। যেমন সম্প্রতি ছেপে বের হওয়া একটি গ্রন্থে বিস্তারিতভাবে লেখা হয়েছে যে, ভারত সরকার সেসময় ভারতের এক নাম্বার শুটারকে বিমান বন্দরে এনেছিল। সে ফায়ার করে বিমানের টায়ার ব্লাস্ট করার পরিকল্পনা করেছিল। সে ছাড়া আর কারােই বিমানকে লক্ষ্য করে ফায়ার করে কোনরূপ বিপদ ক্রয় করার সাহস ছিল না। কিন্তু সেই শুটারের গাড়ী সবেমাত্র অমৃতসরের বিমান বন্দরে প্রবেশ করেছে এ সময় বিমান রানওয়ে ছেড়ে শূন্যে উড়ে যায়।
হাইজ্যাকারদের এমন আরাে অনেক সিদ্ধান্ত সময়ােপযুক্ত দেখতে পাওয়া যায়। সুতরাং কান্দাহারেও এমনই হয়েছে। বিমানের ভিতরের প্রকৃত অবস্থা তাে যারা এ কাজ করেছেন তারাই জানেন। তবে বাহ্যিক অবস্থা ও উপকরণে এমনই মনে হয় যে, হাইজ্যাকারদের শক্তিশালী সিদ্ধান্ত ভারতের পরাজয়ের বড় একটি কারণ।
তৃতীয়, এর জন্য ভারতের আভ্যন্তরীণ অবস্থাও বড় কারণ ছিল। বিজেপি সরকার অতিকষ্টে দ্বিতীয়বার সরকার গঠন করেছে। ওদিকে তার প্রথমবারের ক্ষমতাকাল খুব অল্প সময় স্থায়ী ছিল। সুতরাং তারা নিজেদের মাথায় পরাজয়ের এত বড় কালিমা লেপন করতে চাচ্ছিল না। ওদিকে কারগিলের বিজয়ের উৎসব সমগ্র ভারতে উদযাপন করা হচ্ছিল, অথচ কারগিলেও ভারত কোন বিজয় লাভ করেনি। শুধুমাত্র সেখানকার প্রচার মাধ্যমগুলাে এবং সরকার জনগণকে বুঝিয়েছে যে, তারা কারগিল যুদ্ধে বিজয়ী হয়েছে। অথচ প্রকৃতপক্ষে তারা কারগিলের ক্ষত তখনও চাটছিল। এমতাবস্থায় এই দ্বিতীয় পরাজয় অর্থাৎ বিমানের এতগুলাে যাত্রীকে বিজেপি সরকারের ক্ষমতাকালে মেরে ফেলা হবে, বিজেপি সরকারের এই ক্ষতি বহন করার মত রাজনৈতিক শক্তি মােটেই ছিল না। আমার ধারণা এই যে, কংগ্রেসের সরকার হলে এই সরকারের তুলনায় বড় ঝুঁকি নিতে সক্ষম হত। কারণ, তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ৪৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। আর বর্তমান সরকার এতবড় ধাক্কা সহ্য করার যােগ্য ছিলনা। তাছাড়া কিছুদিন পরেই ভারতের কয়েকটি রাজ্যে নির্বাচন ছিল। ভারতের পরাজয়ের পিছনে এ কয়টি বাহ্যিক কারণও ছিল।
জায়শে মুহাম্মাদ (সাঃ): অনেক প্রচার মাধ্যম এই দাবীও করেছে যে, হাইজ্যাকিং ছিল ভারতের নিজের তৈরী করা নীলনকশা, যা পরে তারই গলায় গিয়ে আটকে যায়। এ ব্যাপারে আপনি কি বলেন?
মাওলানা মাসউদ আযহার: যার মাথায় মগজ আছে, এমন কোন লােক এমন কথা বলতেও পারে না এবং এমন কথা বিশ্বাসও করতে পারে না। সরকারের বিভিন্ন অপারগতা থাকে। পাকিস্তান ও ভারত পরস্পরের প্রতিপক্ষ। সুতরাং প্রতিটি ঘটনায় পাকিস্তান ভারতকে এবং ভারত পাকিস্তানকে দোষারােপ করে থাকে। হাইজ্যাকিংয়ে পাকিস্তান সরকার জড়িত ছিল না বলে কোন কোন ‘জ্ঞানীজন’ বলে দিয়েছে যে, ভারত নিজেই এ ঘটনার সাথে জড়িত। কিন্তু পরবর্তীতে যেসব ঘটনা দৃশ্যপটে আসে, তা থেকে এ বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে, এ ধরনের বিবৃতি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণােদিত ছিল। যার কোনই গুরুত্ব বা বাস্তবতা নেই। যেসব মুসলমান হযরত আমীরুল মুমিনীন মােল্লা মুহাম্মাদ উমর সাহেব (মুঃ যিঃ আঃ)এর উপর আস্থা প্রকাশ করেন। তারাও যদি এমন কথা বলে, তাহলে এ ধরনের লােকের জন্য শুধুমাত্র এই দুআই করা যায় যে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। কেননা, মুসলমানদের এত বড় বিজয়কে কাফেরদের পদপ্রান্তে লুটিয়ে দেওয়া জ্ঞান ও বুদ্ধি কোনটারই পরিচায়ক নয়।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কেউ যদি আপনাকে এ কথা বলে যে, ভারত তার অসৎ উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে আপনাকে মুক্তি দিয়েছে, তাহলে আপনি কি উত্তর দেবেন?
মাওলানা মাসউদ আযহার: ভারতের এসব উদ্দেশ্য ও লক্ষ্য ছয় বছর চব্বিশদিন পর কেন স্মরণ হলাে। অথচ আমি যে সময় বন্দী হই, তখন আমার অবস্থান মুক্তির সময় থেকে অধিক শক্তিশালী ছিল। শক্তিশালী একটি সংগঠনের আমি ক্ষমতাবান দায়িত্বশীল ছিলাম। আল্লাহ না করুন, এমন বিক্রয়যােগ্য সদাই হতে পারলে তখনও হতে পারতাম। তাছাড়া আমাকে যেসব কারাগারে রাখা হয়েছিল, তা পৃথক কোন কারাগার ছিল না। সেখানে আরাে শত শত কয়েদী ছিল। তবে যেসব মুসলমান আল্লাহতে বিশ্বাস রাখেনা এবং মনে করে যে, দুনিয়ায় কোন কাজই কাফেরদের ইঙ্গিত ছাড়া হতে পারে না। তারাই এমন কথা বলতে পারে। আমার মুক্তিতে ভারতে শােকের অবস্থা সৃষ্টি হয়েছে। তারা কি পরিমাণ অস্থির হয়েছে, ভারতের পার্লামেন্টে উত্তপ্ত বিতর্ক থেকে তা অনুমান করা যেতে পারে। তাই কেউ আমাকে এমন প্রশ্ন করলে উত্তরে আমি তাকে এ কথাই বলব যে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে একে অপরের ব্যথা বোঝার তাওফীক দান করুন।
জায়শে মুহাম্মাদ (সাঃ): হাইজ্যাকাররা ৩৮ জন মুজাহিদের মুক্তি এবং ত্রিশ কোটি টাকার দাবী করেছিল। একথা কি ঠিক?
মাওলানা মাসউদ আযহার: আমাদের সূত্ৰসমূহ এ কথার সত্যায়ন করে। বরং আমি কোন কোন অফিসারের নিকট সেই কাগজটিও দেখেছি, যার মধ্যে সেই আটত্রিশ জন মুজাহিদের নাম লিপিবদ্ধ ছিল। হাইজ্যাকাররা ভারত সরকারের নিকট যাদের মুক্তির দাবী করেছিল, তাদের মধ্যে কমাণ্ডার নাসরুল্লাহ লাংরিয়াল এবং মাওলানা আবু জান্দালের ন্যায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত ছিল এবং এ কথাও ঠিক যে, তারা বড় অংকের অর্থও দাবী করেছিল। কিন্তু তালেবান সরকারের হস্তক্ষেপে তারা সে দাবী প্রত্যাহার করে নেয়। দীর্ঘ আলােচনার পর পরিশেষে তারা তিন ব্যক্তির মুক্তির উপর রাজী হয়ে যায়।
জায়শে মুহাম্মাদ (সাঃ): মুক্তির জন্য তিন ব্যক্তির নির্বাচন হাইজ্যাকাররা করেছিল, নাকি ভারত?
মাওলানা মাসউদ আযহার: তালেবান সূত্র বলেছে যে, হাইজ্যাকাররা অন্যান্য দাবী প্রত্যাহার করার ঘােষণা দিলেও তারা আটত্রিশজন মুজাহিদের মুক্তির ব্যাপারে অটল ছিল। কিন্তু দীর্ঘ আলােচনার পর ভারত সরকার তিনজনকে মুক্তি দেওয়ার জন্য রাজী হয়। তবে সেই তিনজনের নির্বাচনের অধিকার বিমান ছিনতাইকারী মুজাহিদদের নিকট ছিল। তারা আমাকে ও অপর দুইজন সাথীকে নির্বাচন করে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): আপনার ধারণায় তাদের এই সওদা কেমন হয়েছে?
মাওলানা মাসউদ আযহার: তাদের ব্যবসা লাভজনক হয়েছে।
জায়শে মুহাম্মদ (সাঃ): হাইজ্যাকিংয়ের ন্যায় ঘটনাবলীকে সমগ্র বিশ্বে খারাপ দৃষ্টিতে দেখা হয়। এমন কাজ দ্বারা কি ভারতকে হার মানানাে যাবে?
মাওলানা মাসউদ আযহার: কাউকে হার মানানাে আর না মানানাের সম্পর্ক এমন সব চিন্তাধারার সাথে রয়েছে, যেগুলাের উপর সচরাচর আলােকপাত করা হয়ে থাকে, সম্ভবত আপনারা হাইজ্যাকিং এর বিষয়ে জানতে চাচ্ছেন। এ সম্পর্কে আমার বক্তব্য এই যে, যদিও হাইজ্যাকিং একটি অসিদ্ধ পদক্ষেপ, কিন্তু ভারত সরকার কাশ্মীরী ও স্বয়ং ভারতীয় মুসলমানদের সঙ্গে এবং বন্দী মুজাহিদদের সঙ্গে যে আচরণ করেছে, তার সামনে এই পদক্ষেপ কোন গুরুত্বই রাখে না। ভারতের অরাজকতা এর চেয়ে অনেক বেশি।
জায়শে মুহাম্মাদ (সাঃ): হাইজ্যাকাররা আপনাদের তিনজনকেই কেন নির্বাচন করল? মাওলানা মাসউদ আযহার: আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মুক্তির ক্ষণ ঘনিয়ে এসেছিল।
জায়শে মুহাম্মাদ (সাঃ): যেসব লােক আপনাদের মুক্তির ব্যবস্থা করেছেন, তাদের ব্যাপারে আপনার মনােভাব কি?
মাওলানা মাসউদ আযহার: শুধু আমার কেন অসংখ্য মুসলমানের পক্ষ থেকে তাদের জন্য কল্যাণ, বরকত ও হেফাযতের দুআ রয়েছে। তাদের কৃতজ্ঞতা প্রকাশে অজস্র অশ্রু নিষ্পাপ মুখমণ্ডলে প্রবাহিত হয়েছে। তাদের কাজকে যে নিন্দার যােগ্য বলেছে, সেও রাতে উঠে তাদের জন্য দুআ করতে কুণ্ঠিত হয়নি। তারা নিজেদের জন্য এমন এক সদকায়ে জারিয়া রেখে গেছে, যাকে ঈর্ষার দৃষ্টিতে দেখা যেতে পারে। তারা মুসলিম উম্মাহর চোখের শীতলতা ও হৃদয়ের প্রশান্তিরূপে এসেছিল। আমি এমন অনেক লােকের সাক্ষাত পেয়েছি, যারা আল্লাহর এই শার্দুলদেরকে একনজর দেখার জন্য অস্থির ছিল। কিন্তু এমন কে আছে, যে তাদেরকে দেখতে পারে?
জায়শে মুহাম্মাদ (সাঃ): আপনি কি মনে করেন যে, মুসলিম উম্মাহর মধ্যে এমন ব্যক্তি আরাে রয়েছে, যারা এমন কৃতিত্বপূর্ণ কর্ম সম্পাদন করতে পারে?
মাওলানা মাসউদ আযহার: থাক আর না থাক, কিন্তু এমন লােক হওয়া দরকার।
জায়শে মুহাম্মাদ (সাঃ): বিষয়টিকে চূড়ান্তে পৌঁছানাের মধ্যে তালেবান সরকারের বিরাট ভূমিকা রয়েছে। আপনি তাদের রাজনৈতিক দূরদৃষ্টি কেমন পেয়েছেন?
মাওলানা মাসউদ আযহার: তালেবান সরকার পুরাে ব্যাপারটিতে যেভাবে নিজেদের রাজনৈতিক দূরদৃষ্টি ও উচ্চ মেধার পরিচয় দিয়েছে, তা দেখে বিশ্বের যেসব লােক তালেবানকে পশ্চাদপদ মনে করে, তারা পর্যন্ত বিস্মিত চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। আমরা তাে পূর্ব থেকেই তালেবানকে স্বীকৃতি দিয়ে এবং তাদের রাজনৈতিক দূরদৃষ্টি ও নেতৃত্বকে পূর্ব থেকেই সালাম করে আসছি। এই ঘটনা তাদের প্রতি আমাদের ভক্তি ও ভালবাসায় সীমাহীন বৃদ্ধি ঘটিয়েছে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): ভারত যদি বলে যে, এই ঘটনাতে তালেবান জড়িত আছে, তাহলে সে সম্পর্কে আপনার অভিমত কি হবে?
মাওলানা মাসউদ আযহার: তালেবানকে এর সাথে জড়িত সাব্যস্ত করা ভারতের অতি বড় নির্বুদ্ধিতা হবে। কেননা যেভাবে আমাদের উপর তালেবানের অনেক বড় অনুকম্পা রয়েছে, তেমনিভাবে ভারতের উপরও তাদের অনুগ্রহ রয়েছে যে, তারা নতুন শতাব্দীর সূচনাতে ভারতকে এত বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। উপরন্তু ভারত তালেবানকে স্বীকৃতি না দেয়া সত্ত্বেও তালেবান তার প্রতিনিধি দল ও দূতদেরকে তাদের দেশে আসার অনুমতিই শুধু দেয়নি, বরং তাদের সঙ্গে সার্বিক সহযােগিতাও করেছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। তালেবানের হস্তক্ষেপেই ভারত হাইজ্যাকারদের অন্যান্য দাবী পুরা করা থেকে বেঁচে গেছে।
জায়শে মুহাম্মাদ (সাঃ): কান্দাহার বিমান বন্দর থেকে বের হওয়ার পর আপনি কোন দিকে যাত্রা করেন?
মাওলানা মাসউদ আযহার: সম্মুখ পানে।

“এ হলাে আল্লাহর অনুকম্পা। তিনি যাকে ইচ্ছা তা দান করেন।”

সমাপ্ত